ফাজিলে বেরলভী সমাচার 


প্রথম খণ্ড 


আবূ আবিল্লাহ মুহাম্মাদ আইনুল হুদা 


আহলুস সুন্নাহ মিডিয়া 


4| ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
লেখক: আবু আবিল্লাহ মুহাম্মাদ আইনুল হুদা 


AIAG: লেখক 

১ম প্রকাশ: ডিসেম্বর, ২০২২ 
বিনিময় _ ৩০০ টাকা 

প্রকাশক - আহনুস সুন্নাহ মিডিয়া 


পরিবেশক - সাওতুল মদীনা 
+8801676673946 


FAZILE BERLOVI SHAMACHAR, V1 BY ABU 
ABDILLAH MUHAMMAD AINUL HUDA. Published 
by Ahlussunnah Media, Distributed by Sawtul Madina 


5 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
সূচিপত্র 
1. / ৭ 
2. দুই ফাজিলের গোস্তাথী বই থেকে / ১১ 
3. ৩ বছরেও আব্দুশ শাইতানের স্যাটানিক ভার্সেস প্রকাশ হল 
না/১৬ 
. সমাচার ১ - একটি শিরকি বয়ান / ১৭ 
5. সমাচার ২- নবুওত খতম না হলে সাইয়িদুনা জিলানী নবী 
হতেন / ২৩ 
6. ওয়াহাবীর সাথে বাহাস করলে তরক হবে বড় ফরজ!! ঈমান 
কি রইল মৌলবীদ্ধয়ের? / ২৬ 
7. বেরলভিয়ত একটি স্বতন্ত্র ۹ 
8. ফাজিলে বেরলভীর ঈমান কি রইল নঈমীর ফতোয়ায়?/ ২৭ 
9. নামাজ না পড়লে কি হল মাথা সব সময় কাবায়!! / ৩১ 
10. শুরু হয়েছে শুদ্ধি অভিযান / ৩২ 
11. ওয়াহাবী দেওবন্দীরাও মুরতাদঃ হায়ওয়ানের সাথে মানুষের 
বিয়ে!! / ৩২ 
12. সমাচার ৩ - মাজার থেকে বলা হল মেয়েটাকে রুমে নিয়ে 
খাহেশ পুরণ করো। / ৩৩ 
13. সমাচার 8 - মুরীদের স্ত্রী সহবাস - পীর হাজির নাজির/ ৩৭ 
14. সমাচার ৫ হযরতের পিতা ও দাদা কি বালাকোটি!!! / ৩৭ 
15. ভিন্ন পথে ফাজিলে বেরলতী / 80 
16. অবস্থান স্পষ্ট করুন / ৪১ 
17. ইসলামী বিশ্বকোষে ফাজিলে বেরলভী / ৪৩ 
18. সমাচার ৬ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গোস্তাখী 
/ ৫২ 
19. সমাচার ৭ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গোস্তাখী 
20. তাকফীরীরা দেশ ও জাতির শত্রু / ৫৮ 
21. সমাচার ৮ পীর টয়লেটে - পীর মুরিদের স্ত্রী সহবাসে / vo 


aN 


6 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


22. সমাচার ৯ আল্লাহর সাথে লড়াই / ৬২ 

23. সমাচার ১০ মাওলানা নূরুল আরিফীন রেজভী সাহেবের 
জবাব, স্মারকে লেখা ও মিলেমিশে চলার শেষ চেষ্টা / ৬৩ 

24. সমাচার ১১ মুরীদের স্ত্রী সহবাস — পীর হাজির নাজির ও 
শয়তান তাড়ানোর ৩টি হাদিস / ৬৭ 

25. “নবীদের ভুলক্রুটি হয়ে যায়” মুফতী সাহেবের জবাব / ৬৯ 

26. সমাচার ১২ শয়তান তাড়ানোর আরেকটি দোয়া / ৭৩ 

27. সমাচার ১৩ ভুল তরজমা - বাশারুম মিছলুকুম / ৭৬ 

28. সমাচার ১৪ ওয়াহাবীদের মসজিদ ও নামাজ / ৭৭ 

29. সমাচার১৫ কাদিয়ানী কানেকশন - বিদ্যমান ইতিহাসের 
আলোকে / ৭৮ 

30. সমাচার ১৬ ফাজিলে বেরলভীর ভুল তরজমা, ফেইস টু 
ফেইস - মুফতি ইয়ার খান ও ইক্তেদার খান নঈমী / ৭৯ 

31. সমাচার ১৭ ভন্ডামীর শেষ কোথায়? মাজারে মেয়ে নিয়ে 
ফুর্তি / ৮২ 

32. সমাচার ১৮ আল্লাহ শব্দের তরজমা খোদা নয় / ৮৩ 

33. সমাচার ১৯ পুজা / ৮৪ 

34. সমাচার ২০ আখেরী চাহার 755 - বেরলভীদের বাড়াবাড়ি 
ও বানোয়াট আমল / ৮৭ 

35. পরিশিষ্ট / ১০৪ 


7 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


باسمه سبحانه وسعدانہء والصلاة والسلام على ذي ا جد والمكانة 

আলহামদুলিল্লাহ! মক্কা মুকাররামাহ এবং মদীনা মুনাওয়ারার সফর 
শেষ করে নিউ ইয়র্কের পথে এখন জেদ্দা এয়ারপোর্টে আছি। এই 
সফরে ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড লেখা শেষ করলাম। 
মৌলভী আহমাদ রেযা খান সাহেবের জবাবে এটি আমার চতুর্থ IS" | 
আমার লেখা আরবী আরো কয়েকটি কিতাবে প্রসঙ্গক্রমে আলোচনা 
এসেছে। আমি সব সময়ই আশা করছি, আমার লেখা কিতাবগুলি 

তারা ۹۷ করবেন। 
আব্দুল মান্নান নামক জনৈক বেরলভী মৌলভী সহসা জবাব দিবেন 
বলে ঘোষণা দিলেন ২০১৯ সালের ৮ই অক্টোবর, ৩ বছর পেরিয়ে 
গেলেও সহসা কিছুই বের হয়নি, হাসানাইন মাল্টি মিডিয়ায় চোখ 
রাখতে রাখতে চোখ ব্যথা, অবশেষে ইন্নামায় চিতপটাং আরেক 
বেরলভী মৌলভী আবুল কাশেম ফজলুল হক, মৌলবী 
আশরাফুজ্জামানের একটি বইর জবাব দিতে পারলেই তিনি 
সমাচারের জবাব দিবেন ঘোষণা দিলেন। জবাব তো দেয়া হলো 
“ফিতনায়ে আশরাফুজ্জামান - ওহাবী এবার মৌলবী আহমাদ রেযা 
খান”। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, এই সবের জবাব দেয়া 
কোন সুচিন্তিত কাজ নয়। যতই অভিনয় করো না কেন, সাধু সাজতে 


1 (১)দুই ফাজিলের গোস্তাহী 
(২) ফিতনায়ে আশরাফুজ্জামান _ ওহাবী এবার মৌলবি আহমাদ রেযা 


)3( أبو طالب ومسألة الاعان في الرد على المولوي أ مد رضا خان 
£ (1) الاحتفال بالمولد بين الإفراط والتفريط 

)2( السنة قبل الجمعة والأذان قبل الخطبة 

)3( الأجوبة السنية على ما أثاره بعض السلفية والبريلوية والدیوبندیة 
)4( الخطبة الحنفية 


8 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


আর পারবে না। “গোস্তাখে রাসূল যে হয়, কত রূপে কত কথা সে 
কয়। “ পারলে জবাব লিখো “দুই ফাজিলের গোস্তাখী” এখন বহু 
মানুষের হাতে হাতে। 

fecal ally LEG ale بلله‎ 8৮ وما‎ ৬৪৭ ৮6৭০5) 
আমি তো যথাসাধ্য শোধরাতে DIS ۱ আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ 
হয়ে থাকে, আমি তাঁর উপরই নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে 
ae 


আসুন কুরআন 7815 5 পথে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সত্য 
ও সঠিক আকীদার পথে, 


4 تد له 85 مدا‎ ৩৬ ومن بضلل‎ All ید الله فهو‎ ৩% 
আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে 
পথভ্রষ্ট করেন, আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী 
সাহায্যকারী পাবেন না। * 


তাদেরকে যথাশীঘ্র তাওবা করে পাইকারী তাকফীর ত্যাগ করে সরল 
সঠিক সুন্নীয়তের সৈনিক হয়ে সুন্নী RATT শরীক হতে আহবান 
করছি। 

“দুই ফাজিলের গোস্তাখী” ও “ফিতনায়ে আশরাফুজ্জামান _ ওহাবী 
এবার মৌলবি আহমাদ রেযা খান” TC বেরলভিয়তে বাংলা ভাষায় 
আমার লেখা দুটি বই। কেউ এখনো জবাব দেননি। মৌলবী আহমাদ 
aT খানের জবাবে ঈমানে আবু তালিব বিষয়ে আরবী একটি 
রিসালাও আমার আছে। আমার জীবদ্দশায় কেউ জবাব দিলে আমার 


° সূরা হুদ ৮৮ 
+সুরা কাহাফ ১৭ 


5 أبو طالب ومسألة Oley!‏ في الرد على الولوي هد رضا خان 


9 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


ভুল প্রমাণিত হলে স্বীকার করে নেব অন্যথায় পালটা জবাব দেব 
ইনশাআল্লাহ। 
নদভী বলেন, 
كان متشدداً في المسائل الفقهية والكلامية» متوسعاً مسارعاً في التكفير» قد‎ 


حمل لواء التكفير والتفريق ও‏ الديار المندية في العصر الأخير وتولى كبره وأصبح 
زعيم هذه الطائفة تنتصر له وتنتسب إليه وتحتج بأقواله» وكان لا يتسامح ولا 
يسمح بتأویل في كفر مَنْ لا يوافقه على عقيدته وتحقيقه» أو من یری فيه 
احرافاً عن مسلكه ومسلك آبائه» شديد ا معارضة دائم التعقب لكل حركة 
৪৮১৪‏ 
“তিনি ছিলেন ফিকহী মাসআলা ও ইলমুল কালামে অত্যন্ত চরমপন্থী,‏ 
কাফির ফাতওয়াদানে উন্মুখ এবং তাড়াহুড়া প্রবণ। শেষ যমানায়‏ 
ভারতবর্ষে তাকফীর ও বিভেদ সৃষ্টির পতাকা তিনি বহন করেন এবং‏ 
এই জাতীয় লেখকদের নেতৃত্বে আসীন হন। তিনি এই তাকফীর ও‏ 
বিভেদ সৃষ্টিকারী গোষ্ঠীকেই সমর্থন করতেন, নিজেকে ওদের‏ 
একজন হিসেবেই পরিচয় দিতেন এবং তাদের কথাকেই দলীল‏ 
হিসাবে গ্রহণ করতেন। এই ক্ষেত্রে তিনি মোটেই উদার ছিলেন না।‏ 
কেউ তার মতের বা ব্যাখ্যার সাথে একমত হতে না পারলেই কিংবা‏ 
তার বা তার বাপ দাদার মাসলাকের সাথে সামান্য বেমিল দেখলেই‏ 
তাকে কাফির বলে আখ্যায়িত করতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ‏ 
করতেন না এবং এই ব্যাপারে কোন তাবীল / ব্যাখ্যা তিনি গ্রহণ‏ 
করতেন না। প্রতিটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে লেগে থাকাই ছিল‏ 
তার ব্রত।‏ 


৪ আল্লামা সাইয়িদ আবুল হাসান আলী নদভীর পিতা 


10 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


02 شديد المعارضة» شديد الإعجاب بنفسه وعلمه»‎ ০০১৩ كان قوي‎ 
الاعتراف بمعاصريه وتخالفيه» شدید العناد والتمسك برأيه»‎ 
তিনি ঝগড়ায় খুব শক্তিশালী (অতিরিক্ত ঝগড়াটে), বিরোধিতায় খুব 
কঠোর ছিলেন। নিজেকে নিয়ে এবং নিজের জ্ঞান নিয়ে অত্যন্ত 
و5‎ ছিলেন। তার সমসাময়িক আলেম-উলামা এবং 
বিরোধীদের সামান্যই স্বীকৃতি দিতেন। অত্যন্ত একগুয়ে এবং নিজ 
রায়কে সকল রায়ের উপর কঠোর ভাবে প্রাধান্য দিতেন। 
قليل البضاعة في ا حدیث والتفسير» يغلو كثير من الناس في شأنه فيعتقدون‎ 
الرابعة عشر7‎ BLU সি أنه كان‎ 
হাদিস এবং তাফসিরের ক্ষেত্রে তার ব্যুৎপত্তি ছিল সামান্যই। 
অনেকেই তার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করে, তাকে চতুর্দশ শতকের 
মুজাদ্দিদ মনে করে! 
আলা হযরত সমাচার এবং পরবর্তিতে ফাজিলে বেরলভী সমাচার 
নামে আমার সিরিজ আলোচনা, যা ফেইসবুক ও ইউটিউবে প্রচারিত 
হয়েছে, তার লিখিতরূপ হচ্ছে এই গ্রন্থ। ফাজিলে বেরলভী সমাচার 
অন্তত ১৫ খণ্ড হবে ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা চাই। 


আবু আবিল্লাহ মুহাম্মাদ আইনুল হুদা 
২৯ অক্টোবর, ২০২২ 


কিং আব্দুল আজীজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জেদ্দা 


“عبد الحي بن فخر الدين بن عبد العلي الحسني الطالبي (ت ০৯৭৫1‏ الإعلام بمن 
في تاريخ Ad!‏ من الأعلام المسمى ب (نزهة الخواطر وبحجة ا مسامع والنواظر)ء الجزء 
الثامن يتضمن تراجم علماء المند وأعياتما في القرن الرابع عشر الطبقة الرابعة عشرة في 
أعيان القرن الرابع عشرء ص 1180 - 1180ء دار النشر: دار ابن حزم - بيروت» 
لبنان الطبعة: الأولى» ١57١‏ ف ۱۹۹۹م عدد الأجزاء: ۸ 


11 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


11 TEE পাস্তা বই থকে 

পাইকারী তাকফিরী “বেরলভিয়্যত' বা “বেরলভিবাদ' সম্পর্কে আমার 
তেমন জানাজানি ছিল না। প্রথম জানার আগ্রহ হয় কাতারে লেখাপড়া 
করাকালীন সময় যখন অভিযুক্ত হতাম আমি বেরলভী বলে। আমি 
জানতাম না কেন দেওবন্দী ঘরানার আমার সহপাঠিরা আমাকে 
“বেরলভি” বলে অভিযুক্ত করতেন। কয়েকবার আমাকে অফিসেও 
ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আকীদা বিষয়ে পরীক্ষায় 
সামনেই। আমি এই কথাও বলতে পারতাম না যে, আমি বেরলভী 
নই। কারণ “আল-ব্রাইলাভিয়্যাহ” কি জিনিস আমি জানি না। 


এই বিষয়ে জানার জন্য আরবী একটি কিতাব কিনলাম। নাম আল- 
EEA EE UD LDL ওয়াল মাযাহিবি ওয়াল 
SAY, ل‎ ৭০ এ 
با و‎ a Oe 
eo 

آلا دیا نوکل اهب 

এই কিতাবে বিভিন্ন দল ও‏ ی 
জামাত সম্পর্কে আলোচনা রয়েছে। এই কিতাবে ২৯৮ পৃষ্ঠায় “আল-‏ 
ব্রাইলাভিয়্যাহ” বা বেরলভিবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে।‏ 
২৯৮ থেকে ৩০৩ পৃষ্ঠা পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা | পড়লাম পুরাটাই।‏ 
আমার কাছে মনে হল নিরপেক্ষ আলোচনার চেয়ে বিরুধিতায়‏ 
একতরফা আলোচনা করা হয়েছে। সব কথা বিশ্বাসও হলোনা।‏ 
তখনকার সময় সব তথ্য মিলানোও সম্ভব হলো না।‏ 


12 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


আস্তে আস্তে আসল বেরলভীদের সাথেও পরিচয় ঘটতে লাগলো, 
বুঝতে শুরু করলাম সেই ছোট বেলায় কুলাউড়া শহরে একটি 
মাহফিলে আমার গ্রামের মরহুম কারী আব্দুল হান্নান (চেরাগ কারী) 
সাহেব যখন তরীকায়ে মুহাম্মাদিয়া বলে শ্লোগান দিয়েছিলেন তখন 
কেন বক্তা মাওলানা আব্দুল করীম সিরাজনগরী সাহেব রাগতঃ 
চেহারায় উনার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। লেখালেখির সুবাদে 
বন্ধুত্ব হয়ে উঠল আবুধাবী প্রবাসী বন্ধুবর মাওলানা নুরুল আবসার 
তইয়বী সাহেবের সাথে। একসময় তাদের তাকফীরী ফতোয়া, 
ফাইজলামী সবই জানা হলো। আমাদের শীর্ষস্থানীয় উস্তাদগণ ওদের 
এইসব বাড়াবাড়িতে পাত্তা দিতেন না, শুধু বলতেন ওরা মাফতুন। 

সেই থেকে ২০১৬ সাল পর্যন্ত বেরলভী, দেওবন্দী সকলের সাথেই 
স্বাভাবিক সম্পর্ক রেখেই আমার চলা। ফেইসবুকের সুবাদে তইয়বি 
সাহেবের একটি লেখাও পড়লাম সাইয়িদ আহমাদ শহীদ 
রাহিমাহুল্লাহ"র বিরুদ্ধে। ২০১৫ সালে যখন আহলুস সুন্নাহ মিডিয়া 
গঠন হল এবং সালাফীদের বিভিন্ন ফিতনার জবাব দেয়া শুরু করলাম 
তখন ওরা ছাড়া বাকী সকলের সাথেই আমার সম্পর্ক, আন্তরিকতা 
আরো গভীর হল। ওয়াটসাপে আহলুস সুন্নাহ মিডিয়ার নামে বিভিন্ন 
গ্রুপ খুলা হল। গ্রুপ সমূহে মূলধারা আহলে সুন্নাত এবং বেরলভী 
আহলে সুন্নাত সবাই জায়গা পেলেন। প্রয়োজনমত বিশ্বের বিভিন্ন 
দেশ থেকে এডমিন নেয়া হল। একটি গ্রুপে এড করা হল বন্ধুবর 
তইয়বিকে। সম্ভবত ২০১৬ সালের কোন এক সময় আমাদের 
ওয়াটসাপের কোন একটি গ্রুপে বন্ধুবর তইয়বি সাহেব উনার এ 
লেখাটি শেয়ার করেন। শুরু হলো দারুন ঝামেলা । বিভিন্ন এডমিন 
এবং পরিচিতজন আমাকে দায়ী করতে শুরু করলেন। অভিযুক্ত হয়ে 
গেলাম আমি। আরো যোগ হলো আমি কোন জবাব দিচ্ছিনা কেন? 
আমি বললাম সমস্যাটা অনেক পুরাতন, হঠাৎ করে মধ্যখান থেকে 


13 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
কি বলব! তাছাড়া আমরা মুকাবেলা করছি পুরা সালাফী বিশ্বকে, 
এইসব ঝামেলায় জড়ালে ওরা হাসবে। 
তারপরও দায়মুক্তি হোক আর দায়িত্ববোধ থেকে হোক কয়েকজনের 
প্রশ্নের উত্তর দিতে গিয়ে ২টি ভিডিও করা হল “বৃটিশ ভারত দারুল 
ইসলাম”। আমি বললাম আমাদের মাথায় আঘাত করবেন না, আমরা 
আমরা শুরু করলে ছোট কলিজা নিয়ে মুকাবেলা করতে পারবেন না। 
ইত্যাদি। পরিস্থিতি স্বাভাবিক হল বলেই মনে হল, তবে আমি ফিরে 
গেলাম আমার কাতার জীবনের 3 গবেষণায় “বেরলভিবাদ” কি? 
এখন কিতাবও পাওয়া যাচ্ছে। সালাফীবাদ মুকাবেলার সাথে সাথে 
এই কাজও আমার অব্যাহতভাবে চলতে থাকল সঙ্গোপনে। 

এ সময় কয়েকজন এডমিন মিলে “আজাদী আন্দোলন” নামে একটি 
ফেইসবুক পেইজ বা গ্রুপ করলেন তইয়বিদের জবাব দেয়ার জন্য | 
এডমিন সাইয়িদ আযহার উদ্দীন সাহেব কারো একটি লেখা এই 
গ্রুপে পোষ্ট করেন। আমার জানা ছিল না। বহুদিন পর ২০১৮ সালের 
শেষ দিকে সম্ভবত এ লেখাটি সামনে চলে আসে। বেরলভী 
কয়েকজন হযরত আমার কাছে এই বিষয়ে জানতে চান। আমি 
সত্যটি তুলে ধরি। 

খুব সম্ভব ২০১৯ সালের শেষার্ধে সামনে এলো মাওলানা 
আশরাফুজ্জামান সাহেবের কোটি টাকার চ্যালেঞ্জ। মাওলানা সদরুল 
আমীন জগন্নাথপুরী চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এরপর চ্যালেঞ্জ গ্রহণ 
করলেন মুফতি মাওলানা শাহ আলম সাহেব ۱ আমি সবই দেখছি কিন্তু 
কিছু বলছিনা। বিভিন্জন কল দেন, আমার জবাব ছিল উনারা 
চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দেখা যাক কি হয়। ম্যাসেঞ্জারেও কল আসে, 
অপরিচিত হলে রেসপন্স করিনা। একদিন কল দিলেন মুফতি 
মাওলানা শাহ আলম সাহেব ۱ এই বিষয়ে অনেক কথা হল। এই সময় 
কয়েকদিন যাবত হালিশহর দরবার থেকে একজন কল দিতেন আমি 
আন্সার দিতাম না। যেদিন শাহ আলম সাহেবের সাথে কথা হচ্ছিল 


14 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


তার আগের দিনও উনি কল দিয়েছিলেন আমি রেসপন্স করিনি। 
সম্পর্কে। মুফতি সাহেব জানেন এবং এটাও জানেন উনি আমার সাথে 
যোগাযোগ করছেন। 

পরদিন আবার কল দিলেন উনি। নামটা বলা ঠিক হবে কি না 
জানিনা। দীর্ঘক্ষন উনি আমার সাথে কথা বললেন। জাযাহুল্লাহু 
খাইরান। উনি আমাকে উৎসাহিত করলেন এই বিষয়ে এডভান্স 
হতে। 

২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আমি একটি ভিডিওবার্তা দিলাম 
বেরলভীদেরকে। শিরোনাম ছিল “কোটি টাকার চ্যালেঞ্জ, আত্মঘাতী 
77, ফেতনা দমনে চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য, মারহাবা মুফতি শাহ 
আলম ও মাওলানা সদরুল আমীন, সত্য প্রকাশে আমরা আপনাদের 
পাশে”। 

উনাদেরকে চ্যালেঞ্জ প্রত্যাহার করতে অনুরোধ করলাম, বললাম 
ক্ষতিটা উনাদেরই হবে, ফায়দা হবে বালাকোটিদের। 

অপেক্ষা করলাম ২২ দিন। উনারা কোন পদক্ষেপ নিলেন না। বাধ্য 
হয়ে অক্টোবরের ৮ তারিখে শুরু হল “আলা হযরত সমাচার” | 


যা বেরিয়ে এল তা নিতান্তই দুঃখজনক। কোটি টাকার চ্যালেঞ্জের 
একটি বরকত হল “দুই ফাজিলের গোস্তাখী”। উনারা যদি সেই ২২ 
দিন সময়ে সঠিক পদক্ষেপ নিতেন আজকে হয়তো তাদের এত 
লেজেগোবরে অবস্থা হতোনা। শায়খে ইন্নামা, গোপন সুন্নতী, শায়খ 
বিহারী, ইন্ডিয়ান মুফতি, সিরাজনগরী বাপ-পুত যারাই মুখ খুলেছেন 
মূর্খতার প্রমাণ দিয়েছেন। 


ভুল হয়ে গেলে আমি স্বীকার করি তা প্রমাণিত। তবে আমি সরাসরি 
কিতাব দেখিয়ে দিচ্ছি। আলা হযরত / ফাজিলে বেরলভী সমাচার 
সুনীয়তের দলীলের নাম। 


15 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


সমাচারের জবাবের নামে আউল-বাউল ফাউল করেছেন বারবার। 
জবাবের জবাব কিছুই হয়নি। জবাব একেবারে না দিলে আরো ভালো 
করতেন, জাতি যদিও আপনাদের এত লেজে-গোবরে-পেশাবে 
অবস্থা দেখা থেকে বঞ্চিত হত। 


যা হওয়ার হয়ে গেছে, এখন সবাই মিলে তাওবা করুন। আপনাদের 
গোস্তাখী আপনাদের কিতাব থেকে সরাসরি আমরা প্রমাণ করে 
দিয়েছি। বানোয়াট সব আকীদা প্রত্যাহার করুন, সুনীয়তের আদি ও 
আসল আকীদায় ফিরে আসুন। 


বালাকোট আমাদের কোন আস্ইব নয়, বালাকোট আমাদের 
অহংকার। শহীদে বালাকোটের রুহানী সন্তানেরা শুধু আঘাত 
মুকাবেলায়ই করতে জানেনা, পাল্টা আঘাতও করতে জানে। 


মুহাম্মাদ আইনুল হুদা 
নিউইয়র্ক 
আগস্ট ১, ২০২১ 


16 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
৩ বছরেও আব্দুশ শাইতানের 
স্যাটানিক ভার্সেস প্রকাশ হল না 


মাওলানা আব্দুল মান্নান নামে জনৈক ভদ্রলোক আমার নাম বিকৃত 
করে ২০১৯ সালের ৬ ও ৮ অক্টোবর তার ফেইসবুক আইডিতে দুটি 
পোস্ট করেন। প্রোফাইল পিকচারে যেই ছবি আছে সেটা বিখ্যাত 
একজন বেরলভী আলেমের। 


৬ অক্টোবর তিনি পোস্ট করেনঃ 

“বদ বাতেন, ATA এদের সাথে যোগ দিল আইনুদ্ব ্বলালাহ” 
বুঝিয়েছেন। উনার দাবি মিথ্যা, আমি কারো সাথেই যোগ দেইনি 
বরং উনাদেরেকে ফাজিলে বেরলভী এবং মিয়াজী সমাচারে যথেষ্ট 
“সম্মান” করা 1۱ 


৮ অক্টোবর তিনি পোস্ট করেনঃ 
HBT হুদা (আইনুদ্ব ছ্বলালাহ)র সপ্রমাণ খণ্ডন পুস্তক সহসা 
বেরুচ্ছে ইনশাআল্লাহ।“ পোস্টের ছবি বইর শেষে পরিশিষ্ট পাবেন। 
এতক্ষণে আশা করি সকলেই বুঝে গেছেন আমি কেন উনাকে আব্দুশ 
শাইতান বলতে পারি। ৩ বছরের উপর হয়ে গিয়েছে আব্দুশ 
শাইতানের স্যাটানিক ভার্সেস এখনো সহসা বের হইল না! ইহা কি 
আমার প্রতি অবিচার নয়!! 


ইসলামে নাম বিকৃত করা হারাম, তবে উনারা তো উনাদের দ্বীন 
পালন করেন, যা ওসায়া শরীফে হযরত স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং 
দ্বীনে বেরলভীতে হয়তো নাম বিকৃতি জায়েজ। আর আমি যেহেতু 
আক্রান্ত আমি কুরআন হাদীসের আইনেই বদলা নিতে পারি। 
আল্লাহ বলেন, 


17 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


০৩‏ اغتدیٰ এডি 45 SE‏ ثل ما SE SIE‏ 4ة 
বস্তুতঃ যারা তোমাদের উপর জবরদস্তি করেছে, তোমরা তাদের উপর‏ 
জবরদস্তি কর, যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর 19‏ 


ফাজিলে বেরলভী সমাচার - ১ 


একটি শিরকি বয়ান 
৮ অক্টোবর ২০১৯ 
প্রশ্ন করা হয়েছেঃ 


وت ہر زمانہ میں ہو تا سے ؟ 
গাউস কি সব জামানায় থাকেন?‏ 
ফাজিলজীর উত্তরঃ‏ 


26৯ کے زيل وآسمان قائم نہیں‎ ৬৯ بغیر‎ 
গাউস ছাড়া জমিন ও আসমান কায়েম থাকতে পারে ۳ء‎ 


জমিন ও আসমান কায়েম আছে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে। 
মুখাপেক্ষী নন। জমিন ও আসমান কায়েম থাকার জন্য গাউস 
পরিচয়ের কারো থাকা অপরিহার্য নয়। 


194 سورة البقرة‎ 8 
° সুরা বাকারাহ ১৯৪ 
1০ মালফুজাতে আলা হযরত, উর্দু, ১ম খণ্ড, পৃঃ ১৭৮, মাকতাবাতুল 
মাদীনা। 


18 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
একটি দূর্বল বা জাল হাদিস দিয়ে বিষয়টিকে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা 
করা হয়েছে। বিষয়টি মৌলিক আকীদা সংশ্লিষ্ট, সুতরাং ফাজিলজীর 
দাবি প্রমাণে দলীল হতে হবে অকাট্য | 

قطعی الثبوت قطعی الدلالة 
যে উসুলের কথা ফাজিলজী নিজেই বলেছেন তার কিতাবে।‏ 


وکل شيء CF‏ بتقديره ومشيئته» ومشيئته تنفذ 

لا مشيئة للعباد إلا ما شاء طم فما شاء لهم ON‏ ومالم يشأ لم يكن 

সব কিছু তার কুদরত ও ইচ্ছায় প্রবাহিত হয়, এবং তারই ইচ্ছা 

বাস্তবায়িত হয়, সৃষ্টির কোন ইচ্ছা নেই তবে যা আল্লাহ মনজুর করেন, 
কেননা আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। 


A 

ফাজিলজীর দাবী প্রমাণে দূর্বল কিংবা জাল যে হাদিস দেয়া 

হয়েছেঃ 
:لا یرال في‎ BE اللہ‎ 4555 JG قَالَ:‎ ০০] بن‎ SUE قال ا میٹمی: وَعَنْ‎ 
৩: 55 تنصزون . قال‎ gg ০35৮5 145 تَقُومْ الأذضء‎ ag ثلائون‎ stl 
امن مِنْهُمْ.‎ 655 ৬৯ 
৯৮ 4 ans A Ls من طریق عم 305 عَنْ‎ Sahel رو‎ 
| শর رجال‎ 4৮ Sig 
হায়ছামী বলেনঃ উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে 


বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন, আমার উম্মতের মধ্যে ৩০ জন থাকবে যাদের উসিলায় 


19 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
যাদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয়। কাতাদাহ বলেছেন, 
আমি আশা করি হাসান তাঁদের মধ্যে একজন। 
তাবারানী উমার সুত্রে এবং বাজ্জার আম্বাসা আল-খাওয়াস সুত্রে বর্ণনা 
করেছেন, উভয় আমার কাছে অপরিচিত। অন্য সব সহীহ বুখারীর 
রাবী 2 
সুতরাং সর্বনিয় এই হাদিসটি হবে দূর্বল, যা দিয়ে কোন আকীদা 
সাব্যস্ত হয় না। 


প্লাস ফাজিলজীর দাবি এবং এই হাদিসের বর্ণনা এক নয়ঃ 

1. ফাজিলজীর দাবিতে জমিন ও আসমান উভয়ের কথা আছে। 
হাদিসে শুধু জমিনের কথা আছে। 

2. ফাজিলজীর দাবিতে গাউসের কথা আছে। হাদিসে এমন 
কথা নেই, আছে ৩০ জনের কথা ۱ এই ৩০ জন গাউস হবেন 
তার প্রমাণ কি? ভিন্ন শব্দে অন্যান্য হাদিসে আছে তাঁরা হবেন 
আবদাল। দুটি গুণের কারণে আল্লাহ তাদেরকে এই মর্যাদা 
দিবেন। 

3. ফাজিলজীর দাবি জমিন ও আসমান বহাল থাকতে পারে না, 
গাউস ছাড়া | হাদিসে এমন কথা নেই। হাদিসে আছে তাঁদের 
উসিলায় জমিন টিকে আছে। তারা ছাড়া জমিন টিকবে না 
এই কথা নেই। একটি উপমা দেয়া যাক। ছেলের কারণে 
লোকটি টিকে আছে তার মানে কি এই যে, ছেলে না থাকলে 
লোকটির অস্তিত্ব থাকবে না, বা ছেলে না থাকলে বাপের 
অস্তিত্ব থাকবে না। কত পিতা আছে তার কোন ছেলেই নেই। 

4. بهم تقوم الأرض‎ এবং لا تقوم الأرض إلا بهم‎ এক কথা নয়। 
যদিও ফাজিলজীর দাবি لا تقوم الأرض والسماء إلا بالغوت‎ | 


12 মাজমাউজ্জাওয়াইদ, হাদিস ১৬৬৭৩ 


20 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
কারণ তখন জমিন ও আসমান সৃষ্টি করার আগে গাউস সৃষ্টি 
করা লাজিম হয়ে ۱ 
অন্য আরেকটি হাদিস দেখি। ইমাম তাবারানী বর্ণনা করেন, 


৯০৫৯৬ الشام»‎ LA سبوا‎ pre CAS حَوشب. قال :لما‎ ০৪৯ ৬০ 


ئن مالك হন‏ من ترس BG: OU‏ مِصر Cage Of‏ بن مَالِكِء لا تسیر 
gat‏ السام Lae GH‏ 4520 الله Ge‏ يَقُولُ : فیهم الْأَبْدَالُ 145 0223 
وم ১৯৮‏ 
শাহর ইবনে হাউশাব থেকে, তিনি বলেন যখন মিশর বিজয় হল,‏ 
শামবাসীদেরকে তারা গালি দিল, তখন আউফ বিন মালিক তাঁর মাথা‏ 
বের করে বললেন, হে মিশরবাসী! আমি আউফ বিন মালিক,‏ 
শামবাসীদেরকে গালি দিওনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি‏ 
ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তাঁদের মধ্যে রয়েছে আবদাল, তাঁদের‏ 
উসিলায় তোমাদেরকে সাহায্য করা হয়, তাঁদের উসিলায়‏ 
তোমাদেরকে রিজেক দেয়া হয়। 13‏ 
045 الط 4425 عمرو 27 0১৪ ৫‏ 5 822 ههور 5৫৫8 4 2265 জে‏ بن 


FEB رجاله‎ Haig cad AEE وَشَهْرٌ‎ 5৮৫০0 HOA 


As 


ادا ৫১৮৫ এ‏ الله No; 535 2 1) : OE‏ ولا ০১০‏ ولا 


15 তাবারানী, আল-মুজামুল কাবীর, খঃ ১৮, পৃঃ ৬৫, হাদিস ১২০ 
14 মাজমাউজ্জাওয়াইদ, হাদিস ১৬৬৭৬ 


21 | ফাজিলে বেরলতী সমাচার ১ম খণ্ড 


৮০৮০6 ALI GE: JEG رَسُولَ ال فيم‎ 0228 Bio 


আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সব সময় ৪০ 
জন লোক থাকবে, তাঁদের অন্তর ইব্রাহীম এর অন্তরের মত, তাঁদের 
হয়। রাসূলুল্পলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তারা এই 
মর্যাদা সালাত, সাওম এবং সাদাকার মাধ্যমে লাভ করেনি, তাঁরা 
বললেন, তাহলে কোন কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম বললেন, বদান্যতা এবং মুসলমানদের মঙ্গলকামীতার 
কারণে । 15 


১5 উর عن اي رجاء‎ EN ابت ٿن عياش‎ tly من‎ টি ay 
16 رجال الصّجيح.‎ 2৬০ Haig اعرف‎ 1 

وَعَنْ انس قال : قال 45৮‏ اللہ "BE‏ :لن C558 HE‏ من ৩‏ رجلا 0৮‏ 
خلیل SIS এ‏ ويم এ‏ ما نات مِنْهُمْ Set‏ إلا أَبْدَلَ اله 
ما 

DES eS يَقُولُ:‎ BEG aes: ال سَعِيدٌ‎ 


أن godt‏ منهم. 
واه الط في ০০8‏ 6515 حَسَتٌ 17 

পৃথিবীতে সব সময় ৪০ জন অবস্থান করেন যারা রাহমানের খলীলের 
মত, তাদের উসিলায় তোমাদেরকে বৃষ্টি দেয়া হয়, তাদের উসিলায় 


1 তাবারানী, আল-মুজামুল কাবীর খঃ ১০, পৃঃ ১৮১, হাদিস ১০৩৯০ 
15 মাজমাউজ্জাওয়াইদ, হাদিস ১৬৬৭৫ 
7 মাজমাউজ্জাওয়াইদ, হাদিস ১৬৬৭৪ 


22 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
তোমাদেরকে সাহায্য করা হয়, তাদের মধ্যে কেউ মারা গেলে আল্লাহ 
তার স্থলে অন্যজনকে নিয়ে আসেন। 
সাঈদ বলেন, কাতাদাহ বলেছেন, হাসান (বাসরী) তাদের মধ্যে 
একজন এ ব্যাপারে আমাদের কোন সন্দেহ ছিল না। 
তাবারানী হাদিসটি আওসাতে বর্ণনা করেছেন, সনদ উত্তম। 
এইসব হাদিসের মর্ম কি, যদি হাদিসগুলি প্রমাণিত হয়? 
এইসব হাদিসের মর্ম হচ্ছে ওদের কিসমতে তোমাদেরকে দয়া করা 
হয়। যেমন একটি হাদীসে আছে, 


1919০ 4 2৩ 39 

০৮৯0 26" فقال‎ BE. زسول اللہ‎ এও এ قال‎ ০০৮৩৮ bi ue عَنْ‎ * 
91236 تن قط‎ ও teeth آن 5258 1 تظهر‎ ay کر ذا اقيق عه وود‎ 
চি! تدر‎ = dl الي 554{ مضت ف أشلافية‎ ০5১5 فیهم الطَّاعُونُ‎ 25 Y এ 
ds . el age ১৬৫ চর atch 5453 355৪ ১1 ৭) ا‎ IS يَنْقُصُوا‎ 
لل‎ je و بو‎ 2০7 UA ولا‎ ৪৪৫৭ وا الْقَطْرَ من‎ আম توا اه‎ 
(1. কে 0 
" ৫ 26 الله إلا جعل اللا‎ পি 01৬৫5 i رکا‎ aged کم‎ 
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেনঃ হে 
মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি 
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। 
যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে 
মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির 
উদ্ভব হয়, যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোন 
জাতি ওযন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে 
দুর্ভিক্ষ, শাসকের তরফ থেকে অত্যাচার কঠিন বিপদ-মুসীবত এবং যখন 
যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। 
যদি ভূ-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো 


23 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
চতুষ্পদ প্রাণী না হলে তাদেরকে বৃষ্টি দেয়া হতো না। 15 


এখন ফাজিলেরা কি বলবেন 
ره حلت‎ ০৮৬ کے زمیں وآسمان‎ fle بغیر‎ 
চতুষ্পদ প্রাণী ছাড়া জমিন ও আসমান কায়েম থাকতে পারে না!!! 


ফাজিলে বেরলভী সমাচার _ ২ক (১.২) 
নবুওত খতম না হলে 
সাইয়িদুনা জিলানী নবী হতেন 
৮ অক্টোবর ২০১৯ 
ফাজিলজীর কথাঃ নবুওত খতম না হলে সাইয়িদুনা জিলানী নবী 
হতেন এই কথাটি শুদ্ধ যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহুর বেলায় 

হাদিস আছে, 


لو كان بعدي LS‏ لكان عمر 
আমাদের কথাঃ সাইয়িদুনা জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর বেলায় এমন‏ 
কথা বলা সহীহ নয়, যেহেতু তাঁর কথা হাদীসে আসেনি। উমর‏ 
রাদ্বিয়াল্লাহু আনহুর কথা হাদীসে আছে, তাই উনার ব্যাপারে বলা‏ 
Va উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদীসে আছে, এর উপর‏ 
কিয়াস করে সম্মানিত অন্য কারো ব্যাপারে এই কথা বলাকে শুদ্ধ‏ 


বৃষ্টিপাত হতো না। যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ 
করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাশীন 
করেন এবং সে তাদের সহায়-সম্পদ কেড়ে নেয়। যখন তোমাদের 
শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর 
নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে 
যুদ্ধ বাঁধিয়ে দেন। 

1 সুনান ইবনে মাজাহ ৪০১৯ সহীহ 


24 | ফাজিলে )۹ সমাচার ১ম খণ্ড 


মনে করা জেহালত। আসলে অবস্থা দৃষ্টে প্রতীয়মান হচ্ছে ফাজিলীরা 
একসময় উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদীসের উপর ভিত্তি 
করে তাদের হযরতের ব্যাপারে বলবে, নবুওত খতম না হলে তাদের 
000 ea ee 7 

. একজন বলেছেন, উম্মতের মধ্যে ফাজিলজীর তুলনার কেউ 
নেই। নাউজুবিল্লাহ। 

2. আরেকজন বলেছেন, ফাজিলজীর আগের কয়েক শতাব্দী 
পরের কয়েক শতাব্দীর মধ্যে উনার তুলনার কেউ নেই। 
নাউজুবিল্লাহ। 

3. সাইয়িদুনা মুঈনুদ্দীন চিশতী শুধু মুসলমান বানিয়েছেন, 
অমুক শুধু এই কাজ করেছেন, তমুক শুধু এ কাজ করছেন, 
আর তারা যা পারেননি সব একত্রে করেছেন ফাজিলজী। 

4. আরেকজন বলেছেন, আবু বকর, উমর, উসমান, আলী, 
খালিদ বিন ওয়ালীদ প্রমুখ সাহাবীদের বিশেষ বিশেষ সব 
গুণ একত্রে একমাত্র তাদের ফাজিলজীর মধ্যে আছে। 

| 

5. আরো বলেছেন, তাদের ফাজিলজীর সমালোচনা করলে 
কালেমা পড়ে মুসলমান হতে হবে। নাউজুবিল্লাহ। 

6. আরেকজন বলেছেন, ফাজিলজী শুধু কলম হাতে ধরেছেন, 
ফাজিলজীর কিতাব লিখে দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাউজুবিল্লাহ। 

7. আরেকজন বলেছেন, কুরআন সুযোগের আপেক্ষায় ছিল 
কখন ফাজিলজীর সিনায় ঢুকবে ۱ অবশেষে সুযোগ আসল, 
এক রামাদ্বান মাসে। নাউজুবিল্লাহ। 

8. তাদের বহু কিতাবে দাবি করা হয়েছে, তাদের ফাজিলজীর 
জবানে কলমে বিন্দু পরিমাণ ভুল হওয়া অসম্ভব, যদিও 
নবীদের কিছু ভুল-ক্রুটি হয়ে যায়। নাউজুবিল্লাহ। 


25 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


9. ফাজিলজী নিজে দাবি করেছেন দ্বিতীয়বার হজ্জের সফরে 
আল্লাহর রাসূল তার মেহমানদারি করেছেন। কেমন 
কাহিনী নিয়ে এসেছেন, হে অমুক দেরী করছো কেন, নিয়ে 
যাও খাহেশ পুরণ করো । তাদের ধর্মে মাজারে দাসী মান্নতও 
আছে!! বেদুরুস্ত ওরসে তাদের আসক্তির কারণ হয়তো 
এখানে লুকিয়ে আছে। পিতা মালফুজাতের নামে খাহেশ 
পুরণে মাজার থেকে নারী সাপ্পাইর কাহিনী ডেলিভারী 
দিচ্ছেন আর ছেলে তা লিপিবদ্ধ করছেন!! নাউজুবিল্লাহ। 
অবশ্য এই বিষয় মামুলী, যৌন উত্তেজনায় শ্বাশুড়ির 
পাজামায় হাত দিয়ে শাশুড়ির শরীরের উত্তাপ অনুভূত না 
হলে সমস্যা নাই!! শ্বাশুড়ির গায়ে হাত দেয়ার মাসআলায় 
ফাজিলী শালাফী ভাই ভাই! 

10. আরেকজন দাবি করেছেন, ফাজিলজী সরাসরি রাহমানের 
ছাত্র। নাউজুবিল্লাহ 

11. ১৫০০ - ১৮০০ কিতাব লিখেছেন ফাজিলজী। উম্মতের 
মধ্যে এই কাজ আর কেউ পারেননি | ফাজিলজীর কিতাবের 
সংখ্যা নিয়ে একেকজনের বক্তব্য একেক ধরনের পাওয়া 
যায়। 

12. চার বছর বয়সে পাজামা ছিলো না পরনে, মহিলাদের দেখে 
পাঞ্জাবী দিয়ে মুখ ঢাকতে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন 
5575۱ মৌলবি উবাইদুল হক নঈমীর ভাষায় হযরত 
কারামত দেখিয়েছেন! 

13. এখন কোনটা বাকী? ফাজিলজী তো পথ দেখিয়ে দিয়েছেন। 
সমাচারের ধাক্কায় ব্রেইক না মারলে এতদিনে তারা হয়তো 
বলেই ফেলতেন, নবুওত খতম না হলে ফাজিলজী নবী 
হতেন। আর দলীল? উমর রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারে 
নবীজীর হাদিস। 


26 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


সমাচার ২খ (২.২) 
OTR আথে MRA ঝরল OI YR বড় WAGE! 
2+0, 81 


১০ অক্টোবর ২০১৯ 
শুহাদায়ে কারবালা মাহফিল কেন আজ কলংকিত? 


মৌলভী আশরাফুজ্জামান, ঘোষণা দিলেন ভারত উপমহাদেশে 
ওয়াহাবীবাদের আমদানীকারক সাইয়িদ আহমাদ (শহীদ 
রাহিমাহুল্লাহ)। ১ কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে বাহাসে বসার আহবান 
করলেন। বললেন, চট্রগ্রামে আসুন মেহমানদারী করবো, আহলান 
সাহলান জানাবো। 


অথচ ফাজিলজীর কিতাবে ওয়াহাবীদের সাথে বাহাসে বসতে মানা 
করা 5۳7۳5 ۱۳ আবার মৃত্যুর আগে ওসিয়তনামায় বলেছেন, তার 
কিতাবাদিতে যা প্রকাশিত তাই হচ্ছে তার দ্বীন ও মাযহাব এবং উহার 
উপর দৃঢ়তার সাথে স্থির থাকা প্রত্যেক ফরজ অপেক্ষা গুরুত্বপূর্ণ 
ফরজ। সাইয়িদ আহমাদ শহীদকে যারা শহীদ মানে, উনার নামের 
শেষ রাহমাতুল্লাহি আলাইহি বলে, আবু নাওশাদ নঈমী তাদের 
মেহমানদারী করা নাজায়েজ বলেছেন। 2! 


মৌলভী আশরাফুজ্জামানের ঈমান কি রইল? আশরাফুজ্জামান 
সাহেবের সাথে সঙ্গ দেয়ার পর ঈমান কি রইল আবু নাওশাদ 
নঈমীর? 


2 মালফুজাতে আলা হযরত, বাংলা, ১ম খণ্ড, পৃষ্ঠা ৬৬ 
2 পরিশিষ্টে স্ক্রীনশর্ট দেয়া আছে। 


27 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


۳/0 প্রকট বর দন 


ওসিয়তনামায় ফাজিলজী বলেন, 

“রেজা হুসাইন, হাসানাইন রেজা ও আপনারা সবাই প্রীতি ও 
এক্যতার বন্ধনে আবদ্ধ থাকবেন। যতটুকু সম্ভব শরীয়তের অনুসরণ 
পরিত্যাগ করবেন না। আর আমার দ্বীন ও মাযহাব যা আমার 
কিতাবাদী হতে প্রকাশিত উহার উপর দৃঢ়তার সাথে স্থির থাকা 
প্রত্যেক ফরজ অপেক্ষা গুরুত্বপূর্ণ ফরজ।“** 

“আমার দ্বীন” এই কথা নিয়ে আপত্তি উত্থাপিত হলে জবাব দেয়া 
হয়েছিল “দ্বীনী আল-ইসলাম” হাদিসাংশ দিয়ে। দলীল মিলল না। 


0197ھ 


মৌলভী আবু নাওশাদ নঈমী লিখেন, 

“সৈয়দ আহমদ যে কুফুরী করেছে তাতে জররাহ পরিমাণ সন্দেহ 
নেই ।“ 

অথচ ফাজিলজী সাইয়িদ আহমাদ শহীদকে কাফির বলেননি, বরং 
বলেছেন, উনাকে বুজুর্গ মানলে কেউ ওয়াহাবী হবে না যদি সে 
বুজুর্গ মানে। এখন মৌলভী আবু নাওশাদ নঈমীর ফতোয়ায় যার 
কুফুরীতে জররাহ পরিমাণ সন্দেহ নেই, জেনেশুনে এমন কাউকে 
কাফির না বলার কারণে ফাজিলজীর ঈমান কি রইল? 


22 মুহাম্মাদ শামশ্ুল আলম নঈমী, জীবন ও কারামত, পৃষ্ঠা ১৫৩। 
-ওসায়া শরীফ, GY, পৃষ্ঠা ১২ 


28 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
ফাজিলজী সাইয়িদ আহমাদ শহীদকে যদিও কাফির বলেননি, তবে 
একজন সাইয়িদের শানে গোস্তাথী করার কারণে তাকে জবাবদিহি 
করতে হবে বলে আমি মনে করি। 

মালফুজাতে ফাজিলে বেরলভী দেওবন্দীদেরকে মুরতাদ বলেছেন, 
আবার তামহীদে ঈমানে বলেছেন তিনি তাদেরকে মুসলমানই মনে 
করেন। এখন তিনি যদি রুজু না করে থাকেন তাহলে এইসব 
প্রলাপের পর তার কি ঈমান রইল? 

আমি আগেও বলেছি, ফাজিলজীর রুজু মেনে নিলে তাকফীরী 
মুল্লাদের মুখ কিছুটা কালো হবে তবে জাতি একটি বড় ফিতনা থেকে 
মুক্তি পাবে। একজন আলেম তার কোন ফতোয়া থেকে রুজু করতেই 
পারেন। কিন্তু কি আর করার আছে! তাকফীরী মুল্লারা এই কথা 
মানতে নারাজ। তারা বরং তাদের ফাজিলজী থেকে আরো কয়েক 
চামচ এগিয়ে! 

তাকফীরের মাসআলাতেও শালাফী ফাজিলী ভাই ভাই 

তারা ছাড়া এই বিশ্বজাহানে আর মুসলমান নাই। 


যে যত বেশী কাপের ফতোয়া দিতে পারবে সে তত বড় আল্লামা! 
মৃত মানুষকে নিয়ে ইতরামি করে জেলে গিয়ে মুচলেকা দিয়ে বের 
হলে গাজীয়ে মিল্লাত! 


“সাফ কথা - যে বা যারা জেনে শুনে সুস্থ মস্তিক্ষে সৈয়দ আহমদ রায় 
ব্রেলভীকে “শহীদ” মনে করে এবং নামের শেষে রাহমাতুল্লাহি 
আলাইহি বলে ও লিখে তাদের উপর কলেমা, নিকাহ তাজদীদ 
(সংস্কার) করা আবশ্যক। এদের পিছনে ইক্তিদা জায়েজ নেই। কেউ 
না জেনে ইক্তিদা করে ফেললে তার উপর ইয়াদা বা পুনরায় আদায় 
করে নেয়া ওয়াজিব। এ জাতীয় লোকগুলোর সাথে বিয়ে শাদী বৈধ 
নয়, তাদেরকে তাজীম করা, মেহমানদারী করা জানাযায় উপস্থিত 


29 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


হওয়া, অসুস্থ অবস্থায় এদের সেবা করা জায়েজ 65۱ (তবে ভোটের 
সময় তাদের খেদমতে হাজির হয়ে দোয়া চাওয়া যাবে) একজন 
কাফেরকে শহীদ মনে করার অর্থ হল, সে তাকে ইমানদার মেনে 
নিয়েছে। আবার তার জন্য (রহ,) বলে আল্লাহর রহমত প্রাপ্ত দাবী 
করেছে। যা শরীয়তের দৃষ্টিতে চরম আপত্তিকর। কারণ 

من استخف بجنابه # فهو كافر ملعون في الدنيا والاخرة 
যে ব্যক্তি নবীজী আকা আলাইহিস সালাত ওয়াস সালামের শানে‏ 
কটুক্তি করল, নবীজীকে হেয় প্রতিপন্ন করল সে ব্যক্তি ইহ ও পর‏ 
উভয় জগতে কাফির ও অভিশপ্ত। সৈয়দ আহমদ যে কুফুরী করেছে‏ 
তাতে জররাহ পরিমাণ সন্দেহ নেই। অতএব একজন কাফেরকে‏ 


জামানের জবাবঃ 

সাইয়িদ আহমাদ শহীদ রাহিমাহুল্লাহ'র কোন লেখনী নেই। সিরাতে 
মুস্তাকিমের লেখক ইসমাইল দেহলভী। তাকভিয়াতুল ঈমান উনার 
কিতাব নয়, মাওলানা সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী রাহিমাহুল্লাহ 
বলেছেন। মৌলভী ফাজিলে বেরলভী এই দুই কিতাবের লেখক 
হিসাবে ইসমাইল দেহলভীকেই উল্লেখ করেছেন। এই ২ কিতাবে ৭০ 
থেকে ৭০ হাজার কুফুরী আছে বলার পরও তিনি তাকে কাফির 
বলেননি। বুঝা গেল মৌলভী রেযা খানের কাছেও বিষয়গুলি অকাট্য 
এবং সন্দেহমুক্ত ছিলো না। 

এখন মৌলভী আবু নাওশাদদের যদি এই দুই কিতাবের দায় সাইয়িদ 
অভিযোগগুলো অকাট্য ও সন্দেহ মুক্ত নয়। অকাট্য ও সন্দেহ মুক্ত 
না হলে কাউকে কাফির বলা যায় না তাই ইমামু আহলিত্তাকফীর 
মৌলভী রেযা খান ইসমাইল দেহলভীকে কাফির বলতে অস্বীকৃতি 
জানিয়েছেন। 


30 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
কিন্তু দয়াল নবীজীর শানে মৌলভী রেযা খানের গোস্তাখীর অভিযোগ 
অকাট্য ও সন্দেহ মুক্ত। যে কিতাবগুলো থেকে তার গোস্তাখী প্রমাণ 
করা হয়েছে সে কিতাবগুলো সন্দেহাতীত ভাবে প্রমাণিত মৌলভী 
খানের। অভিযোগগুলো সুনির্দিষ্ট। যে কারণে ভারত ও বাংলাদেশের 
সকল ফাজিল মিলেও “দুই ফাজিলের গোস্তাখী” বইর যথাযথ জবাব 
এই পর্যন্ত দিতে পারেনি। 

সুতরাং এবার মৌলবী আবু নাওশাদ নঈমীর ফতোয়া থেকে সাইয়িদ 
আহমাদ শহীদ রাহিমাহুল্লাহ”র নাম সরিয়ে সেখানে মৌলভী রেযা 
খানের নাম বসিয়ে ফতোয়াটির যথাযথ মুল্যায়ন করা যাক। আসুন 
দেখি কেমন দেখায়ঃ 


“সাফ কথা - যে বা যারা জেনে শুনে সুস্থ মস্তিক্ষে মৌলভী রেযা 
খানকে “সুন্নী” মনে করে এবং নামের শেষে রাহমাতুল্লাহি আলাইহি 
বলে ও লিখে তাদের উপর কলেমা, নিকাহ তাজদীদ (সংস্কার) করা 
আবশ্যক। এদের পিছনে Sent জায়েজ নেই। কেউ না জেনে 
ইক্তিদা করে ফেললে তার উপর ইয়াদা বা পুনরায় আদায় করে নেয়া 
ওয়াজিব। এ জাতীয় লোকগুলোর সাথে বিয়ে শাদী বৈধ নয়, 
তাদেরকে তাজীম করা, মেহমানদারী করা জানাযায় উপস্থিত হওয়া, 
অসুস্থ অবস্থায় এদের সেবা করা জায়েজ নেই। একজন কাফেরকে 
“সুন্নী” মনে করার অর্থ হল, সে তাকে ইমানদার মেনে নিয়েছে। 
আবার তার জন্য (রহ,) বলে আল্লাহর রহমত প্রাপ্ত দাবী করেছে। যা 
শরীয়তের দৃষ্টিতে চরম আপত্তিকর। কারণ 

من استخف بجنابه # فهو كافر ملعون في الدنيا والآخرة 
যে ব্যক্তি নবীজী আকা আলাইহিস সালাত ওয়াস সালামের শানে‏ 
কটুক্তি করল, নবীজীকে হেয় প্রতিপন্ন করল সে ব্যক্তি ইহ ও পর‏ 
উভয় জগতে কাফির ও অভিশপ্ত। মৌলভী রেযা খান যে কুফুরী‏ 
করেছে তাতে জররাহ পরিমাণ সন্দেহ নেই। অতএব একজন‏ 

بیج 


31 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


সমাচার — ২গ (৩.২) 
নামাজ না পড়লে কি হুল, উনার মাথা অব VAY বণবায়!! 


ফাজিলজী বলেনঃ কেউ হুজুর সৈয়দ গাউসুল আজম রাহমাতুল্লাহি 
সিররুহুর অভিযোগ করেন যে, তাকে কখনো নামাজ পড়তে দেখেন 
নাই। তিনি বলেন, তাকে কিছু বলোনা, তার মস্তক সর্বদা কাবা ঘরে 
সিজদারত। 2 


ফাজিল বিভিন্ন ওয়াইজ পেয়েছি, ওয়াজ করে কিন্তু নামাজ পড়ে না। 
ফাটাফাটি ওয়াজে ওয়াইজের সোফা আহত, কিন্তু ফজরের সময় 
ওয়াইজ ঘুমে। ৮/৯টায় ঘুম থেকে উঠে নাস্তা করে বিদায়। মনে হয় 
তাদের মাথাও সব সময় কাবা ঘরে সিজদারত!! 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ 
পড়তে হল, কাবা ঘরে সব সময় মাথা রাখার মর্যাদা রাসূলের হাসিল 
হলো না, হয় কিছু পীর ও মুরীদের!! 

জোহরের সালাত ইমাম হয়ে জামাতের সাথে আদায় করেছেন ইমাম 
সাইয়িদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যুদ্ধ শুরু হওয়ার আগে আগে 
মাথাগুলি কাবায় পাঠিয়ে দেয়ার সুযোগ তাদের হল না। 

নামাজ পড়ার অভিনয় করেছিলেন, নামাজ পড়েননি, কারণ তার অজু 
ছিল না! শালাফী বলেছিল, হাসাইন হুসাইনকে ইমাম বলবেন না। 
পারেনি, বানালো ফাজিলী। 


2 মালফুজাতে আলা হযরত, বাংলা, পৃঃ ১৮৪ - ১৮৫ 


32 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


সমাচার — ২ঘ (৪.২) 

OF UR 
আমরা লক্ষ্য করছি কিছু কিছু শুদ্ধি অভিযান শুরু হয়েছে। রাঈ কে 
বানানো হয়েছে দাঈ। বিষয়টি অবশ্যই পজিটিভ। যদিও এ লাইনের 
শেষ মাথায় এখনো রয়েছে আসল অভিযোগটি । তবে কিতাবে কোন 
চ্যাঞ্জ আনার সময় নোট দিলে ভালো হয়। কিছু কিছু বক্তা শুধরিয়ে 
নেয়ার চেষ্টা করছেন। জাযাহুমুল্লাহু খাইরান। 


সমাচার — WG (৫.২) 
যার আথে মার বির! 

ফাজিলজীর এঁতিহাসিক ফতোয়া, ওয়াহাবী দেওবন্দীরা মুরতাদ। 
ইনসান হাইওয়ান কারো সাথে তাদের বিয়ে শাদী জায়েজ নাই। বিয়ে 
হলে সন্তানাদি হলে ওরা জারজ হবে। ۶ 
ফাজিলজী বলেনঃ 
سے مرو‎ ০1৮০৫ ৮ (৬৮ 02) ASIA SE Seedy 45,496 ايك‎ 
F کم موی كافر ال یا مزر فسان ہو یا توا‎ be میں جس‎ ০০০৮৫ عورت‎ | 

2509 اور اولاد ور‎ Bt ০০৮৪ LY اور‎ ০ 
অনুরূপ ওয়াহাবী, কাদিয়ানী, দেওবন্দী, প্রকৃতি পুজারী সবাই 


মুরতাদ (ধর্ম ত্যাগী) ইত্যাদির নারী ও পুরুষদের সাথে বিবাহ হতে 
পারে না, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্পষ্ট ব্যভিচার 


£ মালফুঁজাতে আলা হযরত 
وكوت اسلای‎ saul ৪01৭০০১০০৮৮ & لفوظات‎ 27 
2۶ মালফুঁজাতে আলা হযরত, বাংলা, পৃঃ ২০২ 


33 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
বাংলা অনুবাদে খেয়ানতঃ বাংলা অনুবাদে ফাজিলেরা খেয়ানত 
করেছেন। হয়তো বুঝতে পেরেছেন ফতোয়াটা বেশী বেখাপ্পা হয়ে 
গিয়েছে তাই কয়েকটি কথা তারা বাদ দিয়েছেন। TS আছেঃ 

جس Oh‏ +6 سلم ہو یا کار ال یا ০০,‏ ہو یا ৩/‏ حض بطل 

ওদের বিবাহ পুরা জাহানে মুসলিম হোক কিংবা কাফের, 6 
হোক অথবা মুরতাদ, ইনসান হোক অথবা হায়ওয়ান যার সাথেই 

বিবাহ হোক বাতিল বলে গণ্য হবে। 
এই ফতোয়াকে সামনে রেখে আমাদের কথা হচ্ছেঃ ফাজিলদের যারা 
দেওবন্দীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের বিবাহ 
হালাল করার একমাত্র পথ হচ্ছে তারা হায়ওয়ান থেকে নিকৃষ্ট as ch 
৭০ নতুবা তাদের বিবাহ বৈধ হওয়ার কোন পথ আমরা দেখছিনা। 


মালফুজাতে আলা হযরতঃ 

সংকলক : দ্বিতীয়বারের উপস্থিতিতে যে সব পুরস্কার মহানবী থেকে 
পেয়েছেন তা উল্লেখ করতঃ ইরশাদ করেন, তিনি স্বয়ং নিজের 
আউলিয়াদেরও এই শান। হযরত সৈয়্যদি আহমদ বদভী কবির যার 
শরীফের দিন প্রতি বছর জামাত হয় এবং তার মিলাদ পড়া হয়। 
ইমাম আব্দুল ওয়াহাব শা'রানী কুদিসা সিররুহু আবশ্যকভাবে প্রতি 
বছর উপস্থিত হতেন। নিজ গ্রন্থেও খুবই প্রশংসা করেছেন। কয়েক 
পৃষ্ঠা ব্যাপী মজলিশের অবস্থা বর্ণনা করেছেন। তিন দিন ব্যাপী 


34 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


মজলিস হত। একদা তাঁর বিলম্ব হয়। তিনি সর্বদা একদিন পূর্বে 
উপস্থিত হতেন। এ বার শেষ দিন পৌঁছেন। যে সব আউলিয়া মাজারে 
মুরাকাবা রত ছিলেন তারা বলেন, اھ از وت‎ 
হযরত মাজার মোবারক থেকে পর্দা তুলে বলছেন, আবদুল ওয়াহাব 
এসেছে, আবদুল ওয়াহাব e হুযুরের আমার 
আসার অবগতি হয় কী? তাঁরা বলেন, অবগতি কিভাবে? হুযুর তো 
করে না কেন আমি তার সঙ্গে হই। তাকে হেফাজত করি। যদি তার 
এক টুকরো রশি চলে যায় আল্লাহ তায়ালা আমাকে জিজ্ঞাসা করবেন। 
(অতঃপর বলেন) তার প্রতি বিশেষ মনোযোগ ছিল এবং তিনিও তাঁর 
জন্য নিবেদিত ছিলেন | তাই হযরতের তার প্রতি বিশেষ ভালবাসা 
ছিল। আল্লাহর কাছে তার সম্মান ও অবস্থান কী রূপ তাহলে তাকে 
দেখতে হবে। তার হৃদয়ে আল্লাহর সম্মান ও মর্যাদা কী রূপ, 8 
পরিমাণ তার মর্যাদা ও আল্লাহর কাছে হবে। হযরত সৈয়্যদি আবদুল 
ওয়াহাব শীর্ষস্থানীয় অলি ছিলেন। হযরত সৈয়্যদি আহমদ বদভী 
কবির এর মাজার শরীফে অনেক বেশী জমায়েত ও জনজট হতো। 
উক্ত সমাবেশে আসার পথে এক বণিকের দাসীর উপর দৃষ্টি পড়ল ۱ 
তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নেয়। হাদিসে আছে- 
১৩ 8৫05 এ النظرة الأولى‎ 

প্রথম দৃষ্টি ক্ষমা দ্বিতীয় দৃষ্টিতে জবাব দিহিতা আছে। 

অর্থাৎ প্রথম দৃষ্টিতে কোন পাপ হবে না। দ্বিতীয় দৃষ্টিতে পাপ হবে। 
| যখন তিনি মাজারে আসেন এরশাদ করেন, আবদুল ওয়াহাব! এ 
কৃত দাসীটি কি পছন্দীয় হয়েছে? আরজ করি, হ্যাঁ, নিজ শাইখের 
কাছে কোন কথা গোপন না রাখা উচিৎ। ইরশাদ করেন, ঠিক আছে, 
আমি উক্ত দাসী তোমাকে দান করেছি। এখন আমি নিরব, দাসী তো 
বণিকের আর হুযুর দান করেছেন। তৎক্ষণাৎ উক্ত বণিক উপস্থিত হন 
এবং তিনি দাসীকে মাজার শরীফে মান্নত করে দেন। খাদেমকে 


35 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ইশারা করেন, তিনি তাঁকে উৎসর্গ করেন। এরশাদ করেন, আবদুল 
ওয়াহাব; এখন বিলম্ব কেন? অমুক কক্ষে নিয়ে যাও এবং নিজ প্রবৃত্তি/ 
প্রয়োজন পূর্ণ কর। 2 


ওরা কতটুকু অন্ধ হয় একটি প্রমাণ দেখুন। সমাচারে 
কিতাব দেখানো হয়েছে। তারপর একজন অন্ধের 
মন্তব্যঃ 

“এটা তো আলা হযরতের বক্তব্য নয়। এটা সংকলকের বক্তব্য | 
লেখাই আছে এটা? কেন প্রতারণার আশ্রয় নিচ্ছেন? তথ্য গোপন 
করে ভুলভাবে উপস্থাপন করছেন? আজব!!!!” 


অপচেষ্টা করেছে 275 | দেখুন প্রথম ২ লাইন 

“সংকলক : দ্বিতীয়বারের উপস্থিতিতে যে সব পুরস্কার মহানবী থেকে 
পেয়েছেন তা উল্লেখ করতঃ ইরশাদ করেন, তিনি স্বয়ং নিজের 
আউলিয়াদেরও এই শান। হযরত সৈয়্যদি আহমদ বদভী কবির যার 
ইরশাদ কে করেন? সংকলক? 

দাসী মান্নতের এই কাহিনীকে হালাল প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করা 
হবে। দাস-দাসীকে ইসলাম মুক্ত করেছে, এই প্রথাকে ইসলাম 
কখনো উৎসাহিত করেনি। যুদ্ধ বন্দীদের ব্যাপারে আলাদা । আর যে 
কোন অবস্থায় মাজারে দাসী মান্নতৈর কোন নজীর ইসলামে নেই। 
ভগ্তরা এই পথে তাদের ভগ্তামীকে হালাল করে নিতে চায়। 

দুই ফাজিলের গোস্তাখী বইটি দেখুন 


27 মালফুজাতে আলা হযরত, বাংলা, পৃঃ ২৪৪ - ২৪৫ 


36 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


গোস্তাখে রাসূল অনেক বড় আলেম হতে পারে কিন্তু কখনো ইমামে 
আহলে সুন্নাত হতে পারেনা। 


ফাজিলে বেরলভী তার হজ্জের সফরে রাসূলের মেহমানদারীর তুলনা 
দিতে গিয়ে মাজারে দাসী মান্নত ও দাসীর সাথে যৌনমিলনের একটি 
রোমান্টিক কাহিনী বর্ণনা করে রাসূলের শানে স্পষ্ট গোস্তাখী 
করেছেন। দাসী মান্নত ও ভোগের কাহিনী সত্য না মিথ্যা সেটা তো 
পরের কথা। 

আল্লাহর রাসুলের মেহমানদারীর উপমা দেয়ার আর কিছু ছিল না? 


দেখুন মালফুজাতে আলা হযরত বাংলা, পৃষ্ঠা ২৪৪ ও ২৪৫। 


কি বুঝাতে চেষ্টা করছেন ফাজিলে বেরলভী? তিনি কি বুঝাতে চাচ্ছেন 
নবীজীও এইভাবে মেহমানদারি করেন!! ফাজিলে বেরলভীর মত 
লোকদের জন্য কবর শরীফ থেকে নারী ভোগের ব্যবস্থা করে দেন!!!! 
নাউজুবিল্লাহি মিন জালিক। লা'নাতুল্লাহি আলাল কাজিবীন। 


কেউ কেউ বলেছিলেন যে এটা তো সংকলকের কথা!! ম্যাজিক 
দেখানোর দিন শেষ। প্রথম ৩ লাইন পড়ুন, ক্লিয়ার হয়ে যাবে। 


37 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার - 
este পরা 


১১ অক্টোবর ২০১৯ 

ফাজিলে বেরলভী বলেনঃ সৈয়্যদি আহমদ সজলমাসির দু'জন স্ত্রী 
ছিলেন। সৈয়্দি আবদুল আজিজ দাব্বাগ বলেন, রাতে তুমি এক স্ত্রীর 
জাগ্রত অবস্থায় অন্য স্ত্রীর সাথে সহবাস করেছ এটি উচিৎ নয়। আরজ 
করি, হুযুর, সে এ সময় নিদ্রা যাচ্ছিল। তিনি বলেন, নিদ্রিত ছিল না, 
নিদ্রাবস্থায় জেনে নিয়েছিল। আরজ করি, হুযুর কিভাবে জানলেন? 
বলেন, যেখানে সে শায়িত ছিল সেখানে অন্য কোন পালংও ছিল? 
আরজ করি, হ্যাঁ, একটি পালং শুন্য 

ছিল। আমি তাতে শায়িত ছিলাম কোন সময় পীর মুরিদ থেকে পৃথক 
বা দূরে থাকেন ۰۶ 


মিকয়াসে হানাফিয়্যাত কিতাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামাও স্বামী-স্ত্রীর মিলনের সময় হাজির নাজির থাকেন বলা 
হয়েছে।2 পরিশিষ্টে কিতাবের ছবি দেখুন। 


ফাজিলে বেরলভী সমাচার ৫ 
018 7 
অক্টোবর ১২, ২০১৯ 


হযরতের দাদাঃ মুফতি রেযা আলী খান 
জন্মঃ ১৮০৯ মৃত্যুঃ ১৮৬৫ 


2۶ মালফুজাতে আলা হযরত ১৫৩ 
9 মিকয়াসে হানাফিয়্যাত, পৃঃ ২৮২ 


38 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
ডঃ মুহাম্মাদ হাসান লিখিত কিতাবের ৭২-৭৩ পৃষ্ঠায় হযরতের দাদা 
রিদ্বা আলী খান সম্পর্কে বলা হয়েছেঃ 
মুজাহিদে জঙ্গে আযাদী / স্বাধীনতা সংগ্রামের মুজাহিদঃ 
ইমামুল উলামা মাওলানা AAT আলী খান জায়্যিদ আলিমে বা আমল 
এবং জামানার পরিচিত মুফতি হওয়ার সাথে সাথে স্বাধীনতা 
সংগ্রামের জলীলুল কদর মুজাহিদও ছিলেন। তিনি সমস্ত জীবন 
ইংরেজ সাম্রাজ্যবাদের বিরোধীতা করেন, তিনি স্বাধীনতা সংগ্রামের 
একজন মহান রাহনমা ছিলেন, উনার সংগ্রামী মেজাজ এবং কর্মকান্ড 
ইংরেজ সাম্রাজবাদের রাতের ঘুম এবং দিনের শান্তি হারাম করে 
দিয়েছিল। এই প্রসঙ্গে তারজুমানে আহলে সুন্নত লিখছেঃ 


মাওলানা রিদ্বা আলী খান স্বাধীনতা সংগ্রামের একজন মহান কর্নধার 
ছিলেন, সমস্ত জীবন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি 
একজন দক্ষ সৈনিকও ছিলেন, লর্ড হোস্টিং উনার নাম শুনলে কাঁপত, 
বৃটিশ জেনারেল হাডসন উনার মাথার মূল্য ৫০০ রুপি ঘোষণা 
করেছিল, কিন্তু সারা জীবনে সফল হতে পারেনি। যখন তিনি বৃটিশ 
সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেন তখন তারা উনাকে বন্দী 
করতে এসে ২৫টি ঘোড়া ছুরি করে নিয়ে যায়, কারণ তিনি তার সমস্ত 
আশ্রয়কেন্ড্রে রাতে হামলা করার ۱ 


ইমামুল উলামা নিজেও সরাসরি স্বাধীনতা সংগ্রামে শরীক হয়েছেন 
এবং লেখনী ও বয়ানের মাধ্যমে জনগণ বিশেষ করে মুসলমানদের 
স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে তুলেন। ইংরেজ দমনের জন্য 
বানানো জেহাদ কমিটির নেতৃত্বে ছিলেন ইমামুল উলামা ۹ আলী 
খান। উলামায়ে কেরামের জেহাদের ফতোয়ায় জনগণের মধ্যে খুব 
অনুপ্রেরনা সৃষ্টি হল এবং মুসলমানরা শাহাদাতের জযবায় জেহাদের 
ময়দানে ঝাপিয়ে পড়ল। 


39 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
হযরতের পিতাঃ মাওলানা নকী আলী খান 


জন্মঃ ১৮৩০ মৃত্যুঃ ১৮৮০ 
মাওলানা নকী আলী খান সম্পর্কে ডঃ মুহাম্মাদ হাসান তাঁর বইর ৯৪- 
৯৫ পৃষ্ঠায় লিখেনঃ 


মুজাহিদে জঙ্গে আযাদী / স্বাধীনতা সংগ্রামের মুজাহিদ 
মাওলানা নকী আলী বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির দেশে ইংরেজী 
হুকুমতের প্রতি মারাত্বক নফরত ছিল। তিনি আমৃত্যু ইংরেজদের 
বিরোধীতা করেছেন এবং ইংরেজী হুকুমতের জড় উপড়ে ফেলার 
জন্য হামেশা সচেষ্ট ছিলেন, প্রিয় মাতৃভূমিকে ইংরেজের শোষন ও 
স্বৈরাচার থেকে আযাদীর জন্য তিনি কলমি ও জবানী জবরদস্ত 
জেহাদ করেছেন। এই বিষয়ে চন্দা শাহ হুসাইনী লিখেনঃ 

মাওলানা feral আলী খান রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে 
কলমি ও জবানী জেহাদে বিখ্যাত হয়ে গিয়েছিলেন, মাওলানার ইলী 
দক্ষতা ও প্রথরতায় খুব ভীত ছিল, উনার পুত্র মাওলানা নকী আলী 
খানও ইংরেজদের বিরুদ্ধে জেহাদে মশগুল ছিলেন, হিন্দুস্তানের 
উলামায়ে কেরামের মধ্যে মাওলানা নকী আলী খানের অনেক উচু 
অবস্থান ছিল, ইংরেজদের বিরুদ্ধে উনার অনেক আজিমুশ্বান ত্যাগ 
রয়েছে। 

একটি কমিটি বানালেন, ইংরেজদের বিরুদ্ধে সক্রিয় জেহাদ শুরু 
করার জন্য জেহাদ কমিটি জেহাদের ফতোয়া দিলেন, এ জেহাদ 
কমিটিতে ইমামুল উলামা মাওলানা frat আলী খান, আল্লামা ফজলে 
হক খয়েরাবাদী, মুফতী ইনায়েত আহমদ কাকুরভী, মাওলানা নকী 
আলী খান বেরলভী, মাওলানা শাহ আহমাদুল্লাহ শাহ, মাওলানা 
সাইয়িদ আহমাদ মাশহাদী বাদায়ুনী বেরলভী, জেনারেল বখত খান 
প্রমুখ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 


40 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
মাওলানা নকী আলী খান ইংরেজদের বিরুদ্ধে জেহাদের জন্য 
মুজাহিদীনদেরকে উপযুক্ত স্থান সমূহে ঘোড়া পৌঁছে দিতেন, তিনি 
তাঁর ইংরেজ বিরুধী বক্তব্যে মুসলমানদের মধ্যে জেহাদের জোশ 
মুসলমানরা উপযুক্ত শিক্ষা দেন এবং বেরেলী ছেড়ে যেতে বাধ্য 
করেন। 


বৃটিশ বিরোধী যুদ্ধে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী 
ৰ "A নেতৃত্বঃ 

থানা ভবনে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (১৮১৪ - ১৮৯৫) 

রাহিমাহুল্লাহকে সুনীদের নেতা মনোনীত করা হয়। ১৮৫৭ সালের 

মে মাসে হাজী সাহেবের বাহিনীর সাথে বৃটিশ সেনাদের যুদ্ধ হয়। 


ভিন্ন পথে ফাজিলে বেরলভীঃ 
আলা হযরত নেটওয়ার্ক থেকে প্রকাশিত ও প্রচারিত ডঃ মুহাম্মাদ 


হাসানের বই 266 غان 4 اللہ علیہ حیات اور شی واول‎ & Ew থেকে এ 
কথা পরিক্ষার যে, ১৮৫৭ সালের বৃটিশ বিরোধী যুদ্ধ সহ অন্যান্য 
বৃটিশ বিরোধী সংগ্রামে হযরতের পিতা ও দাদার সক্রিয় ভূমিকা ছিল। 
১৮৫৬ সালে জন্ম নেয়া ফাজিলে বেরলভী বড় হয়েই পিতা ও দাদার 
বিরুদ্ধে অবস্থান নিলেন, বৃটিশ বিরোধী জেহাদের বিরুদ্ধে ফতোয়া 
দিয়েই তিনি ক্ষান্ত হলেন না, তিনি বরং কাদিয়ানী ও মূলধারা 
সালাফীদের পদাঙ্ক অনুসরণ করে ১৮৮০ সালে তার পিতার মৃত্যুর 
বছর এঁতিহাসিক ইলী খেয়ানত করে “ই'লামুল আ’লাম বি আন্না 

বলে ঘোষণা দিলেন। 


41 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার ৫ ক 
ORR পঞ্চ 77 


আলা হযরত কনফারেন্স ‘১৯ 
আগত উলামায়ে কেরামের প্রতি আহবান 
অক্টোবর ১২, ২০১৯ 


1. কোনটা সঠিকঃ আপনাদের কারো মতে আলা হযরত 
বলেননি। 

2. যদি তাকে আপনারা কাফির বলেন তাহলে সাইয়িদ আহমাদ 
শহীদ রাহিমাহুল্লাহর কয়েক কোটি অনুসারীদের ব্যাপারে 
আপনাদের সুচিন্তিত ফতোয়া কি? তারাও কি কাফির? 

3. আপনারা সবাই কি একমত যে, সাইয়িদ আহমাদ শহীদ 
ওয়াহাবী ছিলেন? 

4. সাইয়িদ আহমাদ শহীদ ওয়াহাবী হলে তার অনুসারীরা 
ওয়াহাবী না সুন্নী? 

5. যদি সাইয়িদ আহমাদ শহীদ ওয়াহাবী হোন তাহলে আলা 
হযরতের ভাষায় ওরা সবাই মুরতাদ, আপনারাও কি 
একমত? 

6. যদি সকলেই ওয়াহাবী হয়, আলা হযরতের ভাষায় মুসলিম 
হায়ওয়ান যার সাথেই এদের বিয়ে হোক না কেন, বিয়ে 
বাতিল, লীলাখেলা যা হবে সব জিনা হবে, সন্তান হলে জারজ 
হবে। এখন আপনারা বলেন আমরা কি করব? আমরা কি 


42 | 


ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


কিছু সুযোগ নিতে চায়, আপনাদের কারো মাজারে কি ব্যবস্থা 
আছে? 


. আপনারাদের স্ত্রী সহবাসের সময় এই বিশ্বাস নিয়েই কি 


ঘটনা ঘটান যে, তখন সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম, আপনাদের পীর, পীরের পীর, পীরের 
পীরের পীর সকলেই হাজির নাজির? এই মহা মহা 
সম্মেলনের মধ্যেই কি আপনারা লীলা খেলা চালিয়ে যান? 


. আপনাদের ফতোয়ায় যারা ওয়াহাবী তাদের কারো কারো 


কাছে আপনাদের কেউ কেউ মেয়ে বিয়ে দিয়েছেন, 
আপনাদের নাতি নাতনি ওরাও কি জারজ? 


. মাওলানা জুবাইর সাহেবকে আপনারা মুরতাদ ফতোয়া 


কি মুরতাদ? 


. আপনারাও কি বিশ্বাস করেন গাউস ছাড়া আসমান জমীন 


টিকবেনা? 


. আপনারাও কি বিশ্বাস করেন ইয়ারখান নঈমীর মত নবীদের 


ভূল ত্রুটি হয়ে যায়? আপনাদের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে 
আপনাদের ফতোয়ায় আপনাদেরকে কাফির বলা যাবে না 
কেন? আর যদি আপনাদের উত্তর হয় “না” তাহলে ইয়ারখান 
নঈমীকে কাফির ফতোয়া দিচ্ছেন না কেন? 


. আজকের সম্মেলনে আরো কিছু নতুন মুরতাদের একটি 


ঘোষণা কি দেয়া যায় না? 


অনুসারী বা দেওবন্দী একাধিক উলামায়ে কেরাম আছেন। 
দেওবন্দীরাও আপনাদের হজরতের কাছে মুরতাদ। 
মুরতাদের ছাত্র কি মুরতাদ নন যদি ছাত্র ওয়াহাবী উত্তাজকে 
ইমানদার মনে করেন? মুরতাদ হলে এক মুরতাদকে 


43 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
মেহমান করার অপরাধে আপনাদেরকে কেন মুরতাদ 
ফতোয়া দেয়া যাবেনা? 

14. আপনারাও কি বিশ্বাস করেন নবুওত খতম না হলে 
সাইয়িদুনা জিলানী নবী হতেন? যদি বলেন হ্যাঁ, তাইলে 
আপনারা কি এই কথাও বলবেন নবুওত খতম না হলে আলা 
হযরত নবী হতেন? 

15. কোন পীর যদি কাদিয়ানীদেরকে মুসলমান মনে করেন 
আপনারা এ পীরকে কি বলবেন? 

16. আলা হযরত বলেছেন ইসমাইল দেহলভীর ৭০ বা ৭০ 
হাজার কুফুরী প্রমাণিত অকাট্য দলীলে মুতাওয়াতির সুরতে। 
অবশেষে তিনি তাকে কাফির ফতোয়া দেননি। অকাট্য 
দলীলে মুতাওয়াতির সুরতে ৭০ হাজার কুফুরী প্রমাণিত 
হওয়ার পর কাফির ফতোয়া না দেয়া কি কুফুরী নয়? এই 
কারণে আলা হযরতকে কেন কাফির ফতোয়া দেয়া যাবেনা? 


ফাজিলে বেরলভী সমাচার ৫ খ 
ی ا‎ Ca 


আহমাদ রিদা খান বেরেলবী 

আহমাদ রিদা খান বেরেলবী হিযবুল আহনাফ নামক সংগঠনের নেতা 
এবং সাধারণভাবে বেরেলবী জামাআতের নেতা নামে বহুল 
আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব । তাঁহার ফেরকা ভারতে ও পাকিস্তানে 
বেরেলভী ফেরকা এবং বাংলাদেশে রেজবী নামে আখ্যায়িত ۱ তাঁহার 


44 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


জন্ম ভারতের উত্তর প্রদেশের বেরিলী শহরে ১২৭২ হি./১৪ জুন, 
১৮৫৬ খু . ١ পিতার নাম নাকী আলী খান ও পিতামহ রিদা আলী 
খান। উভয়ে ধর্মীয় জ্ঞানে পারদর্শী আলিম ছিলেন। মাতা আমন মিয়া 
, পিতা আহমাদ মিয়া এবং পিতামহ আহমাদ রিদা নাম রাখেন ۱ 
তিনি নিজে আবদে মুসতাফা নাম ধারণ করেন ۱ 

আহমাদ রিদা খান অত্যন্ত শীর্ণদেহী , কৃষ্ণকায় এবং কর্কশভাষী 
ছিলেন। তাঁহার ভ্রাতুষ্পুত্র হাসনায়ন খান তাহার সম্পর্কে লিখেন 
প্রথমে তিনি অত্যন্ত গৌরবর্ণের ছিলেন 1 কঠোর সাধনা তাঁহার 
গাত্রবর্ণ পরিবর্তিত করিয়া দেয় ١ তাঁহার চেহারার জৌলুস নষ্ট হইয়া 
যায় (আলা হযরত বেরেলারী , পৃ. ২০: হায়াতে আলা হযরত, পৃ 
. ৩৫ : আল-বেরলভিয়্যাহ পৃ. ১৪ ( | 

অগ্রজ 3۳۴ গুলাম কাদির বেগ - এর নিকট এবং তারপর বিভিন্ন 
ধরনের বিদ্যা পিতা নাকী খানের নিকট অর্জন করেন ( সাওয়ানিহ 
আ'লা হযরত , পৃ ৯৮-৯৯) | 

সায়্যিদ আল - রাসূল শাহ - এর নিকট হাদীছ প্রভৃতি শাস্ত্রে বুৎপত্তি 
অর্জন ও সনদ গ্রহণ করেন (১২৯৪ হি) ) আনওয়ারে রিদা , প্র. 
৩৫৬) ۱ কিন্তু এই সংক্রান্ত তাহার নিজের বর্ণনা হইতেছে , শাবান 
১২৮৬/১৮৬৯ সালে তের বৎসর বয়সে আমার কিতাবী শিক্ষা অর্জন 
সমাপ্ত হয় ۱ এদিন আমার উপর নামাযও ফরয হয় এবং আমি 
শরী'আতের বিধান পালনে মনোযোগী হই ١ 

১২৯৪/১৮৭৮ সালে আপন পিতাসহ তিনি হযরত শাহ আলে রাসূল 
মাহারবী (মূ . ১৮৮০ খু .) - এর নিকট গমন করিয়া কাদিরিয়া 
তারীকায় বায়'আত গ্রহণ করেন । পীর সাহেব প্রথম দর্শনেই তাঁহাকে 
ইজাযত বা খিলাফত দিয়া দেন ۱ ১২৯৫ হি. প্রথমবার এবং ১৩২০ 
হি. দ্বিতীয়বার তিনি হজ্জ পালনের সৌভাগ্য অর্জন করেন ١ আল্লামা 
খালিদ মাহমুদ 5۸7 গ্রন্থ সিরিজ মুতালাআয়ে বেরীলিয়াত এর ১ ম 
খণ্ডের শুরুতে তাঁহার দৃষ্টিভঙ্গী সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়া লিখেন 


45 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
এবং তাঁহার অনুসারিগণকে তাহা অনুসরণের তাকিদ দেন এইভাবেঃ 
আমার দীন ও মাযহাব আমার গ্রন্থসমূহে বিধৃত ۱ ইহার উপর 
কঠোরভাবে কায়েম থাকা অবশ্য কর্তব্য " (ওয়াসায়া শারীফ , প্র. 
৮) ١ এই দলের চিন্তাধারার মূল বিষয় তিনটিঃ (১) এই দলের 
অনুসারিগণ ব্যতীত অবশিষ্ট মুসলমানগণ কাফির ١ (২) ইংরেজদের 
বিরুদ্ধে উদ্িত প্রতিটি আন্দোলনের বিরোধিতাকরণ ( ৩ ) গ্রামাঞ্চলে 
প্রচলিত প্রথাদি ( PAT ও রেওয়াজ ( শারঈ দলীল দ্বারা সমর্থিত ۱ 
আহমাদ রিদা খানের প্রধান ও প্রথম টার্গেট ছিলেন দেওবন্দী সংগ্রামী 
আলিমগণ ۱ তিনি কুফরী ফতোয়ার অভিযান সর্বপ্রথম শুরু করেন 
১৩১১ হিজরী সালে ۱ তাঁহার সমস্ত ইশতিহার ও পুস্তিকায় লিখেন, 
নদওয়াতু উলামার সবচেয়ে বড় কুফরী হইতেছে, তাঁহারা ওহাবী ও 
গায়র মুকাল্লিদগণকেও নিজেদের সহিত মিলিত করিয়া লইয়াছেন 
এবং তাঁহারা ইসমাঈল শহীদ দেহলাবীকে নিজেদের শ্রেষ্ঠ নেতারূপে 
বরণ করিয়া লইয়াছেন ۱ অথচ তিনি অনেক কারণে তাহাদের চেয়েও 
বড় কাফির তাঁহার সালু সুযুফিল RTT , আল - কাওকাবাতৃশ 
শিহাবিয়্যা প্রভৃতি পুস্তকে এই সব বক্তব্য রহিয়াছে ( মুহাযারা বর 
মাওযু রিদাখানিয়ৎ, পৃ. ১৩)। 
নাদওয়াতুল উলামার বিরুদ্ধে আহমাদ রিদা খানের এই একতরফা 
ফতোয়া এক দশক পর্যন্ত চলার পর তিনি দারুল উলুম দেওবন্দের 
বিরুদ্ধাচরণ শুরু করেন এবং প্রকাশ করেন তাঁহার প্রথম দেওবন্দ 
ফাতাওয়া আল মু'তামাদ আল মুসতানাদ। যাজাতে মাওলানা কাসেম 
নানুতুবী, মাওলানা রশীদ আহমদ গাঙ্গাহী, মাওলানা আশরাফ আলী 
থানভী র. প্রমুভ দেওবন্দী আলিম সম্পর্কে তিনি লিখিলেন, 

یہ ايت ০৮৮০৫‏ بوني ان کے کفر Fe St Bt‏ 0 کا اور کی ہے۔ 
"ইহারা এমন চরম কাফির, যে ব্যক্তি তাহাদের কুফরীর ব্যাপারে‏ 
সন্দেহ পোষণ করিবে সেও নিশ্চিত কাফির ও জাহান্নামী। (ফাতাওয়া‏ 
রিজভিয়্যা, পৃ. ৯০)‏ 


46 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


তিনি যাহাদের কুফরী সম্পর্কে ফাতওয়া দিয়াছেন, তাহাদের কয়েক 


শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান 
আল্লামা শাববীর আহমদ উসমানী 

তিনি বলেন, যে ব্যক্তি দেওবন্দীদের কাহারও পিছনে নামায আদায় 
করে সেও মুসলমান নহে " ) প্রাগুক্ত, পূ ৭৭) | 

" যে ব্যক্তি তাহাদের আকীদা বিশ্বাসে বিশ্বাসী সেও কাফির , মুরতাদ 
(প্রাগুক্ত, ৬ খ., পৃ. ৪৩, বালিগুন নুর শিরোনামে) ١ 

যে ব্যক্তি দেওবন্দের প্রশংসা করে বা দেওবন্দীদের আকীদা - 
বিশ্বাসকে ফাসিদ বলিয়া মানে না, তাহাদেরকে অপছন্দ করে না, 
তাহাদের ইসলাম হইতে খারিজ হওয়ার জন্য উহাই যথেষ্ট ” ( 
ফাতওয়া রিষবিয়্যা , ৬ খ. পৃ. ১১০) 

জীবনে মরণে পর্যন্ত দেওবন্দীদের সহিত মুসলমানদের মত করিয়া 
তাহাদেরকে খেদমত করার বা খেদমত নেওয়ার সুযোগদানও হারাম 
| তাহাদের নিকট হইতে দূরে থাকা ওয়াজিব। (প্রাগুক্ত, পৃ ৯৫) 
আহমাদ রিদা খান একইরূপ বক্তব্য ও ফাতওয়া দিয়াছেন নাদওয়ার 
আলিমগণ সম্পর্কে: নদভীরা দাহরিয়্যা ( নাস্তিক ) , মুরতাদ ( 
তাজাসুবু আহলিস FR, পৃ . ৯০) " নদওয়া মারাত্মক, সাংঘাতিক 
| তাহাদের সকলেই জাহান্নামী " , মলফুযাত, পৃ. ২০১। 
আল্লামা ইহসান ইলাহী যাহীর ( শহীদ ( বলেন , দেওবন্দী , নাদবী , 
শায়খ মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাবের অনুসারীবর্গ এবং সালাফী 
আহলে হাদিস এই চারি প্রকারের লোকের সকলেই বেরেলভীদের 


) 
) 
) শায়খুল হাদীছ খলীল আহমদ সাহারানপুরী (র) 
) 
) 


47 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


দৃষ্টিতে ওয়াহহাবী -কাফির ۱ তাঁহাদের সকলের ব্যাপারেই আহমাদ 
রিদা খান বেরেলবী ও তদীয় অনুসারিগণের ঢালাও মন্তব্য হইতেছে 
لوجوه كثيرة ونطقهم بالشهادة لیس بکاف عن الکفر‎ BAT ان الوهابية وزعمائهم‎ 
“ ওয়াহহাবীগণ ও তাঁহাদের নেতৃবৃন্দ সকলেই কাফির অসংখ্য 
কারণে। তাহাদের কলেমা শাহাদাত পাঠ কুফরের পরিপন্থী নহে " ) 
অর্থাৎ কলেমা পাঠেও তাহাদের কুফরী দূর হয় না) ۱ ( আল - 
বেরীলবীয়ুন আকাইদ ও তারীখ , প্র. ১৯৪, ইদারাতু তারজুমানিস 
- সুন্নাহ , লাহোর , ষ্ঠ সং, ১৯৮৪ ۰۱ আহমাদ রিদা খানের আল - 
কাওকাবাতু”শ - শিহাবিয়্যা ফী কুফরিয়্যাতি আবিল ওয়াহাবিয়্যা, পৃ 
. 30 - এর বরাতে )। 
ওয়াহহাবিরা মুরতাদ , কাফির, মুনাফিক ۱ তাহারা কলেমা শাহাদত 
পাঠ করিয়া ইসলামের কথা মুখে প্রকাশ করে মাত্র (দ্র. আহকামে 
শারীয়াত , পৃ. ১১২, করাচী ) ۱ ওয়াহহাবীরা ইবলীসের চেয়েও 
অধম , ফাসিদ ও বিভ্রান্ত , কেননা শয়তান মিথ্যা বলে না, কিন্তু 
উহারা মিথ্যা বলে (এ, প্র. ১১৭)। ওয়াহহাবীদের পিছনে নামায 
একান্তই বাতিল ) 5 . ফাতওয়া রিদবিদ্যা খ . পু. ২১৮) ওয়াহাবিরা 
কাফির ও মুরতাদ ۱ ব্যক্তি তাহাদের জানাযা পড়িবে সেও কাফির 
হইয়া যাইবে (দ্র. মলফুযাত পৃ. ৭৬) | 
অর্থাৎ অগ্নি উপাসক পারসিকরা ۱ য়াহুদী - খৃষ্টানদের তুলনায় 
অধিক ۱ আর ওয়াহহাবীদের কুফরী হিন্দুদের চেয়েও অধিকতর 
জঘন্য (আহকামে শারীয়াত, পৃ. ২৩৭)। 
আহলে হাদীছ সম্প্রদায় যেহেতু কোন নির্দিষ্ট ইমামের ইজতিহাদ বা 
মাযহাবের অনুসরণের পরিবর্তে সরাসরি হাদীছ অনুসরণের পক্ষপাতী 
- এইজন্য তাহাদের প্রতিও আহমাদ রিদা খান অত্যন্ত খড়গহস্ত 
ছিলেন ۱ তিনি বলেন , “ আহলে হাদীছ মাত্রই কাফির - মুরতাদ" ( 
দামানে বাগ সুবহানুস সাব্রুহ পৃ . ১২৫-২৬) | 


48 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


মওলানা আবুল কালাম আযাদ , মৃত্যু ১৯৫৮. (দ্র.) সম্পর্কে রিদা 
খানের মূল্যায়ন , " তিনি মুরতাদ ছিলেন এবং তাঁহার প্রণীত তাফসীর 
গ্রন্থ তারজুমানুল কুরআন নাপাক গ্রন্থ | 

আল্লামা স্যার মুহাম্মদ ইকবাল ( মু . ১৯৩৮ ) সম্পর্কে বলেন , " 
ইবলীস মুলহিদ ( ধর্মদ্রোহী ) দার্শনিক ইকবালের মুখ দিয়া কথা বলে 
’ ) তাজানুবু আহলিস সুন্নাহ, পৃ . ৩৪০ ( | মুহম্মদ আলী জিন্নাহ 
কাফির ও মুরতাদ। তাঁহার আকীদা - বিশ্বাস 6۱ 

১০২৩ হি. সালে আহমাদ রিদা খান হারামায়ন শারীফায়নের ' 
আলিমগণকে দেওবন্দী নাদবী আলিমগণ সম্পর্কে মিথ্যা তথ্য নিয়া 
তাহাদেরকে রাসূলুল্লাহ ( স ) -এর প্রতি অশ্রদ্ধাশীল বলিয়া বুঝাইয়া 
তাহাদের বিরুদ্ধে ae স্বাক্ষর করাইয়া আনিয়াছিলেন ۱ 
মওলানা হুসায়ন আহমদ মাদানী ( র ) তখন মদীনা শারীফের 
মসজিদে হাদীছের দরস নিতেন এবং সেখানে সুপরিচিত ব্যক্তিত্ব 
ছিলেন ۱ আহমাদ রিদা খানের উচ্চ চাতুর্ষের সংবাদ পাওয়া মাত্র 
তিনি সেখানকার আলিমগণকে প্রকৃত ব্যাপার বুঝাইয়া বলায় তাঁহারা 
এইভাবে মওলানা হুসায়ন আহমাদ মাদানী আহমাদ রিদা খানের 
উক্ত ঘৃণ্য চাতুর্ষের বিবরণ ও জবাব সম্বলিত আশ - শিহাবুছ ছাকিব 
আলা রুউসিল মুশতারিকীনাল - MRT শিরোনামে বিংশ শতাব্দীর 
২০-৩০ - এর দশকেই প্রকাশিত হইয়া দেশবাসীকে সচেতন করিয়া 
তোলেন। মোটকথা , কোন মুসলিম আলিম , সমাজ সংস্কারক , 
শিক্ষাবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল আহমাদ রিদার কুফরী 
ফাতওয়ার আক্রমণ হইতে রেহাই পান নাই ۱ উপমহাদেশের প্রসিদ্ধ 
আলিম মওলানা সায়্যিদ আবদুল হাই লক্ষবী আহমাদ রিদা খান 
সম্পর্কে যথার্থই লিখিয়াছেন, 

كان متشدداً في المسائل الفقهية والكلامية» متوسعاً مسارعاً في التكفير» قد حمل لواء 
التكفير والتفريق في الديار الهندية 3 العصر الأخير وتولى كبره وأصبح زعيم هذه الطائفة 
تنتصر এ‏ وتنتسب إليه وتحتج بأقواله» وكان لا يتسامح ولا يسمح بتأویل في كفر مَنْ لا 


49 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


يوافقه على عقيدته وتحقيقه» أو من یری فيه انحرافاً عن مسلكه ومسلك SUT‏ شديد 
العارضة دائم التعقب لكل حركة إصلاحية. 
“তিনি ছিলেন ফিকহী মাসআলা ও ইলমুল কালামে অত্যন্ত চরমপন্থী,‏ 
কাফির ফাতওয়াদানে উন্মুখ এবং তাড়াহুড়া প্রবণ। শেষ যামানায়‏ 
ভারতবর্ষে তাকফীর ও বিভেদ সৃষ্টির পতাকা তিনি বহন করেন এবং‏ 
এই জাতীয় লেখকদের নেতৃত্বে আসীন হন। তিনি এই তাকফীর ও‏ 
বিভেদ সৃষ্টিকারী গোষ্ঠীকেই সমর্থন করতেন, নিজেকে ওদের‏ 
একজন হিসেবেই পরিচয় দিতেন এবং তাদের কথাকেই দলীল‏ 
হিসাবে গ্রহণ করতেন। এই ক্ষেত্রে তিনি মোটেই উদার ছিলেন না।‏ 
কেউ তার মতের বা ব্যাখ্যার সাথে একমত হতে না পারলেই কিংবা‏ 
তার বা তার বাপ দাদার মাসলাকের সাথে সামান্য বেমিল দেখলেই‏ 
তাকে কাফির বলে আখ্যায়িত করতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ‏ 
করতেন না এবং এই ব্যাপারে কোন তাবীল / ব্যাখ্যা তিনি গ্রহণ‏ 
করতেন না। প্রতিটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে লেগে থাকাই ছিল‏ 
তার ব্রত। (নুযহাতুল খাওয়াতির, ৮ খ. পৃ. ৩৯; আল বেরেলিউন, প্র.‏ 
১৫৮।।। জালালাবাদী সাহেবের অনুবাদ আংশিক সংশোধন করা‏ 
হয়েছে)‏ 


) (আইনুল হুদাঃ আল্লামা সাইয়িদ আব্দুল হাই লকনবী নদভী 
রাহিমাহুল্লাহ 9 আরো বলেন, 

ثم انصرف إلى تكفير علماء ديو بند (أي بعد تكفير علماء لكهنو)» كالإمام محمد 
قاسم النانوتوي والعلامة رشيد أحمد الكنكوهي والشيخ خليل أحمد السهارنفوري ومولانا 
أشرف علي التهانوي ومن والاهم ونسب إليهم عقائد» هم منها برآق ونص على كفرهم 
وأخذ على ذلك توثيقات علماء الحرمين الذين لا يعرفون الحقيقة» ونشرها في مجموعة 
Lele‏ حسام الحرمين على منحر أهل الكفر وا مین قال فيها من شك في كفرهم وعذابھم 


50 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


এরপর তিনি দেওবন্দের আলেমদের তাকফিরের দিকে মনোনিবেশ 
করেন (অর্থাৎ লক্ষৌর আলেমদের তাকফিরের পরে)। যেমন ইমাম 
মুহাম্মাদ কাসিম নানুতুভি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী, শায়খ 
খলিল আহমদ সাহারনপুরী, মাওলানা আশরাফ আলী থানভি, এবং 
এমন আকীদা আরোপ করেছেন, যা থেকে তারা মুক্ত ছিলেন। তাদের 
বিরুদ্ধে তিনি লিখিতভাবে কুফরি ফতোয়া দিয়ে এর পক্ষে 
হারামাইনের আলিমদের সমর্থন নিয়েছেন। হারামাইনের আলিমরা 
প্রকৃত অবস্থা জানতেন না। এই ফাতওয়া তিনি হুসামুল হারামাইন 
আলা মানহারি আহলিল কুফরি ওয়াল মাইন নামে একটি সংকলন 
হিসাবে প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, যে তাদের কুফর এবং 
আজাব সম্পর্কে সন্দেহ করবে সেও কুফরি করল। 
فكان يعلم منذ بدء الخليقة‎ US كان يعلم الغيب علماً‎ ME رسول اللہ‎ Ob وكان يعتقد‎ 
إلى قيام الساعة بل إلى الدخول في الجنة والنار جميع الكليات والجزئيات» لا تشذ عن‎ 
علمه شاذق ولا تخرج من إحاطته ذرة» وكان يعبر عنه بقوله علم ما كان وما يكون‎ 
তাঁর আকীদা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব 
জানেন, সম্পূর্ণরূপে ۱ তিনি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমনকি 
জান্নাত ও জাহান্নামে প্রবেশ পর্যন্ত আংশিক এবং সামগ্রিক সমস্ত জ্ঞান 
রাখেন। কোনো কিছুই তার জ্ঞান থেকে ছুটে যায় না, একটি পরমাণুও 
তাঁর জ্ঞানের আওতামুক্ত নয়। এই বিষয়টি বুঝাতে তিনি বলতেন, 
“ইলমু মা কানা ওয়া মায়াকুনু” অর্থাত অতীত ও ভবিষ্যতের ইলম। 


کان قوي الجدل» شدید ا معارضةء شدید الاعجاب بنفسه وعلمه» قلیل الاعتراف 
بمعاصريه ومخالفيه» شديد العناد والتمسك برأيه» 

তিনি ঝগড়ায় খুব শক্তিশালী (অতিরিক্ত ঝগড়াটে), বিরোধিতায় খুব 
কঠোর ছিলেন। নিজেকে নিয়ে এবং নিজের জ্ঞান নিয়ে অত্যন্ত 
আত্মমুগ্ধ ছিলেন। তার সমসাময়িক আলেম-উলামা এবং 


51 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


বিরোধীদের সামান্যই স্বীকৃতি দিতেন। অত্যন্ত MHI এবং নিজ 
রায়কে সকল রায়ের উপর কঠোর ভাবে প্রাধান্য দিতেন। 


قليل البضاعة في ال حدیث والتفسير» يغلو کثیر من الناس في شأنه فيعتقدون أنه كان مجدداً 

للمائة الرابعة عشر 

হাদিস এবং তাফসিরের ক্ষেত্রে তার ব্যুৎপত্তি ছিল সামান্যই। 

অনেকেই তার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করে, তাকে চতুর্দশ শতকের 
মুজাদ্দিদ মনে করে। .১০) 


ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাঁহার বিন্দুমাত্র দরদ ছিল না। 
খাঁটি ইসলাম প্রতিষ্ঠাও তাহার লক্ষ্য ছিল না। ভারতের মুসলিমগণের 
দুরবস্থা তাঁহার অন্তরে বিন্দুমাত্র রেখাপাত করে নাই। তিনি তাহার 
তথাকথিত ইশকে রাসূল - এর দাবি সম্বলিত কবিতা চর্চা, জশনে 
জুলুস, ফাতিহাখানী ইত্যাকার ছোটখাট ব্যাপার লইয়া ব্যাস্ত 
থাকিতেন। এইগুলিই ছিল তাঁহার ইসলাম সেবার নমুনা। ইসলামের 
বিষয়বস্তু ছিল না বা এই ব্যাপারে তাঁহার কোন কর্মসূচীও ছিল না । 
বরং এইগুলি লইয়া যাহারা মাথা ঘামাইয়াছেন, তাহাদের বিরোধিতা 
করিয়াই তাঁহার জীবন অতিবাহিত হইয়াছে। 


এ)‏ الحي بن فخر الدين بن عبد العلي الحسني الطالبي (ت )5716( الإعلام بمن 
في تاريخ Ab!‏ من الأعلام المسمى ب (نزهة الخواطر وبحجة المسامع والنواظر)ء الجزء 
الثامن يتضمن تراجم علماء المند وأعياتما في القرن الرابع عشر الطبقة الرابعة عشرة في 
أعيان القرن الرابع عشرء ص 1180 - 1180ء دار النشر: دار ابن حزم - بيروت» 
لبنان الطبعة: الأولى» ١57١‏ ف ۱۹۹۹م عدد الأجزاء: ۸ 


52 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
১৩৪০ হিজরীর ২৫ সফর তারিখে (১৯২১ খু.) ৬৮ বৎসর বয়সে 
আহমাদ রিদা খান ফুসফুসের বিল্লীর প্রদাহ জনিত ব্যথায় মারা যান 


| 
HA: বরাত নিবন্ধ গর্ভে প্রদত্ত হইয়াছে ۱ লেখক: আব্দুল্লাহ বিন 


হাদাইকে বখশিশ OF খণ্ড, পৃষ্ঠা ৩৬ -৩৭, ফাজিলে বেরলভী আম্মা 
আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে একটি কবিতা লিখেন। এই 
কবিতায় আম্মাজানের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে 
মারাত্বক গোস্তাথী করেন। এই বিষয়ে দুই ফাজিলের গোস্তাখী বইতে 
বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ৩৭ পৃষ্ঠায় মারাত্মক 
আপত্তিজনক দুটি লাইন হলঃ 


৮০৯০৫‏ 11( اور وه توبن کا امار 
سل باق > قاس کر Bb‏ 
ty le x‏ ہے Sh‏ مرے ول کی صورت 


Boe سے ہوں‎ we ہیں‎ Ly or کہ‎ 
ফাজিলজী আম্মা আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার শারিরীক সৌন্দর্য এবং 
গায়ের কাপড়ের বর্ণনা দিতে গিয়ে লিখেন “তং ও HS উনকা লিবাস” 
অর্থাত উনার পোশাক ছিল টাইটফিট। এরপর আম্মার কোমর ও 


* ইসলামী বিশ্বকোষ, খ. ৩, পৃ. ৫৭২-৫৭৭ 


53 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


উন্নত বুকের বর্ণনা দিয়ে যৌবনের মুখরোচক শব্দে আম্মাজানকে 
চিত্রায়িত করেন। নাউজুবিল্লাহ। 


তাদের কেউ কেউ স্বীকার করেন না যে, হাদাইকে বখশিশ ৩য় খণ্ড 
আছে। যেমন সিরাজনগরী চাপাবাজ মুরব্বি সাহেব। উনি হয়তো মনে 
করেন উনার কাছে যে কিতাব নেই সে কিতাবের অস্তিত্বই নেই। এই 
শ্রেণীর বুজুর্গদের গালে একটি সজোরে চপেটাঘাত হচ্ছে 
“ফায়সালায়ে মুকাদ্দাসাহ” উর্দু কিতাব। যে কিতাবটি লেখাই হয়েছে 
এই বিষয়টি খুলাসা করার জন্য। লেখক তাদেরই একজন। বইর 
ছবি দেখুন পরিশিষ্টে। 


হাদাইকে বখশিশ OF খণ্ড হযরতজীর মৃত্যুর ২ বছর পর অর্থ্যাৎ 
ی ھی اہ سو‎ নান ১৯৫৫ সালে 
জনৈক দেওবন্দী আলেম কাজিম আলী সাহেব আপত্তি তোলার আগ 
পর্যন্ত ৩২ বছর বেরলভীদের কাছে এই বইটি ছিল, তাদের কাছে 
বিষয়টি আপত্তিকর বলে বিবেচিত হয়নি!!! 


“ফায়সালায়ে মুকাদ্দাসা”র ফায়সালা হল এই দুই লাইনের লেখক 
স্বয়ং ফাজিলে বেরলভী, তবে ভুলবশতঃ স্থানান্তর হয়ে গিয়েছে। এই 
দুই লাইন বুখারী ও মুসলিমে হাদিসে উম্মে জার’ সম্পর্কিত। আম্মা 
আয়েশার মানকাবাতে এই দুই লাইন ভূলে ছাপা হয়ে গিয়েছে। স্পষ্ট 
মিথ্যাচার। কারণ হাদিসে উম্মে জার’ এ ১১জন মহিলার কেউ কেউ 
তাদের স্বামীদের বর্ণনা দিয়েছেন, তাদের নিজেদের শারিরীক বর্ণনা 
কেউ দেননি। আসুন দেখি প্রথমে হাদিসটি - 


ESE এডি ৩৩‏ جَلَس اخدی ৩৩১৪৩ SIBLE SA GEL‏ لا یکتم 
و ںم ‏ ۹ _ © বাতা রানে‏ کم Lis‏ 

من احبار ৩৫12),‏ شَيْئًا. قالت الاول زوجي حم «fe‏ غث على راس (fe‏ 

3} ope hoe এ ৯৪) 22 58 60225 مين‎ ৭ ০৫৬ Mo ৭ 


54 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 


0 رجي‎ WO) ০৪ ৮2 ৮৮ Si উস ও) SHY ৩৩১৬ 

UG رفجي گیل‎ 289 54 Sel وان آشکت‎ গতি 9৮৬) 
7 ون‎ LE (5 الْحَامِسَةُ رَوْجِي إِنْ‎ IG ولا سَآمَة.‎ BEY; BY; 
السّادِسَةُ رجي إِنْ اگل لف 81 شرت‎ CIE عهد.‎ ee es ات ولا‎ 
السَابعةُ‎ SE لیغلم اب‎ GS 29 Vy Sach اضطجع‎ ofp Sak 
9৫6 Hb fhe طَبَاقَاكُ گل داو له دا‎ see sett oh 
2০৫ CSG. 5 والرّیخ ریخ‎ তে) رَوْجى ي الس من أ‎ UO! ০৩ لَك.‎ 
EE قریب ابیت من النَادِ.‎ ০১৩৫ طویل الیْجَادء عَظِیم‎ SUD £55 ০৯৭ 
Seah) له بل كثيراث‎ lS مالك یر من‎ ০5 وَمَا‎ DL زوجي‎ ৮৯৪) 
God) IS هوایك.‎ ৫৫ এরা 7 ০ oak الْمَسَاں, وَإِذَا‎ ৬৪৬৪ 
৯১ ৬: 7 A فما او ززع آناس من حلي‎ gi ايو‎ oti be 
hss an عَنَيْمَةٍ‎ ৫ أَهْلٍ‎ 3:45 cent 6 ৬৯ وڪي‎ lee 


fait সি ০56 bbl صهیل‎ এ في‎ 


Gl ELS এ 5 ASE زع‎ এ al al EEL شرب‎ 


ঠা iS 5 a ai‏ أ ززع مضجعه 2০০4 (ies tk PO EEE‏ £2 ا بنٹ 

8 0 5 5 2 8 ۳ 4 
এ)‏ رزع ما بنث أبي رز 7 এস 8৮5 এ‏ ومل؛ Labs MLS‏ 
ise‏ جا ime ডু‏ زع لأ tae‏ تیه و فق 


০৫ 1৮৫ 


jase ৩০০৭ পা > ES تَعْشِيشاء‎ CES 9৬ Ys EES میرتنا‎ 
55 خصرها‎ ১৪ cy ১এএ এ مَعَهَا 3154 ھا كَالْمَهْدَيْن‎ 5 $f (gill 
(09 ৩০৯ رکب شرا واخذ‎ ০০ ربلد‎ ৫ ونگڪهاء تخت بَعْدَهُ‎ gills 


55 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
2 
رَرْع. ات عَائِسَةُ‎ এ HT ALi ab آغطانیه ما‎ গড eae ات فلو‎ 
020 ৩৬৫৬৬" Ye اق‎ dyes ال‎ 
“আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ১১ জন মহিলা এক স্থানে 
একত্রিত বসল এবং সকলে মিলে এ কথার ওপর একমত হল যে, 
তারা নিজেদের স্বামীর ব্যাপারে কোন কিছুই গোপন রাখবে না। 
প্রথম মহিলা বলল, আমার স্বামী হচ্ছে অত্যন্ত হান্কা-পাতলা দুর্বল 
উটের গোশতের মত যেন কোন পর্বতের চুড়ায় রাখা হয়েছে এবং 
সেখানে উঠা সহজ কাজ নয় এবং গোশতের মধ্যে এত চর্বিও নেই, 
যে কারণে সেখানে উঠার জন্য কেউ কষ্ট স্বীকার করবে। 
দ্বিতীয় জন বলল, আমি আমার স্বামী সম্পর্কে কিছু বলব না, কারণ 
আমি ভয় করছি যে, তার সম্পর্কে বলতে গিয়ে শেষ করা যাবে না। 
সকল দুর্বলতা এবং মন্দ দিকগুলো সম্পর্কেও বলতে হবে। 
তৃতীয় মহিলা বলল, আমার স্বামী একজন দীর্ঘদেহী ব্যক্তি | আমি যদি 
তার বর্ণনা দেই (আর সে যদি তা শোনে) তাহলে সে আমাকে তালাক 
দিবে। আর যদি আমি কিছু না বলি, তাহলে সে আমাকে ঝুলন্ত 
অবস্থায় রাখবে। অর্থাৎ তালাকও দেবে না, স্ত্রীর মত ব্যবহারও করবে 
না। চতুর্থ মহিলা বলল, আমার স্বামী হচ্ছে তিহামার রাতের মত 
মাঝামাঝি- অতি গরমও না, অতি ঠান্ডাও না, আর আমি তাকে ভয়ও 
করি না, আবার তার প্রতি অসন্তুষ্টও নই। 
পঞ্চম মহিলা বলল, যখন আমার স্বামী ঘরে ঢুকে তখন চিতা বাঘের 
মত থাকে। যখন বাইরে যায় তখন সিংহের মত তার স্বভাব থাকে 
এবং ঘরের কোন কাজের ব্যাপারে কোন প্রশ্ন তোলে ۱ 


32 صحيح البخاري » كتاب النكاح » باب خسن الْمْعَاشرَة مَع JBM‏ » حدیث 5189 


56 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


Ud মহিলা বলল, আমার স্বামী যখন খেতে বসে, তখন সব খেয়ে 
ফেলে ۱ যখন পান করে, তখন সব শেষ করে। যখন নিদ্রা যায়, তখন 
একাই চাদর বা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। এমনকি হাত বের 
করেও আমার খবর নেয় না। 
সপ্তম মহিলা বলল, আমার স্বামী হচ্ছে পথভ্রষ্ট অথবা দুর্বল 
মানসিকতা সম্পন্ন এবং চরম বোকা, সব রকমের দোষ তার আছে। 
সে তোমার মাথায় বা শরীরে অথবা উভয় স্থানে আঘাত করতে পারে। 
অষ্টম মহিলা বলল, আমার স্বামীর স্পর্শ হচ্ছে খরগোশের মত এবং 
তার দেহের সুগন্ধ হচ্ছে যারনাব (এক প্রকার বনফুল)-এর মত। 
নবম মহিলা বলল, আমার স্বামী হচ্ছে অতি উচ্চ অষ্টালিকার মত এবং 
তার তরবারি ঝুলিয়ে রাখার জন্য সে চামড়ার লম্বা ফালি পরিধান 
করে (অর্থাৎ সে দানশীল ও সাহসী)। তার ছাইভন্ম প্রচুর পরিমাণের 
(অর্থাৎ প্রচুর মেহমান আছে এবং মেহমানদারীও হয়) এবং মানুষের 
জন্য তার গৃহ অবারিত। এলাকার জনগণ তার সঙ্গে সহজেই পরামর্শ 
করতে পারে। 
দশম মহিলা বলল, আমার স্বামীর নাম হল মালিক। মালিকের কী 
ংসা আমি করব। যা প্রশংসা করব সে তার চেয়ে উর্ধ্বে। তার 
অনেক মঙ্গলময় উট আছে, তার অধিকাংশ উটকেই ঘরে রাখা হয় 
(অর্থাৎ মেহমানদের যবাই করে খাওয়ানোর জন্য) এবং অল্প 
ংখ্যক মাঠে চরার জন্য রাখা হয়। বাঁশির শব্দ শুনলেই উটগুলো 
বুঝতে পারে যে, তাদেরকে মেহমানদের জন্য যবাই করা হবে। 
একাদশতম মহিলা বলল, আমার স্বামী আবূ যার“আ। তার কথা আমি 
কী বলব। সে আমাকে এত অধিক গহনা দিয়েছে যে, আমার কান 
ভারী হয়ে গেছে, আমার বাজুতে মেদ জমেছে এবং আমি এত সন্তুষ্ট 
হয়েছি যে, আমি নিজেকে গর্বিত মনে করি। সে আমাকে এনেছে 
অত্যন্ত গরীব পরিবার থেকে, যে পরিবার ছিল মাত্র কয়েকটি বকরীর 
মালিক। সে আমাকে অত্যন্ত ধনী পরিবারে নিয়ে আসে, যেখানে 
ঘোড়ার হরেষাধ্বনি এবং উটের হাওদার আওয়াজ এবং শস্য 


57 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
মাড়াইয়ের খসখসানি শব্দ শোনা যায়। সে আমাকে ধন-সম্পদের 
মধ্যে রেখেছে। আমি যা কিছু বলতাম, সে বিদ্রপ করত না এবং আমি 
নিদ্রা যেতাম এবং সকালে দেরী করে উঠতাম এবং যখন আমি পান 
করতাম, অত্যন্ত তৃপ্তি সহকারে পান করতাম। আর আবু 7۶ 
আম্মার কথা কী বলব! তার পাত্র ছিল সর্বদা পরিপূর্ণ এবং তার ঘর 
ছিল প্রশস্ত। আবু জার“আর পুত্রের কথা কী বলব! সেও খুব ভাল ছিল। 
তার শয্যা এত সংকীর্ণ ছিল যে, মনে হত যেন কোষবদ্ধ তরবারি 
অর্থাৎ সে অত্যন্ত হালকা-পাতলা দেহের অধিকারী। তার খাদ্য হচ্ছে 
ছাগলের একখানা পা। 
আর আবু যার“আর কন্যা সম্পর্কে বলতে হয় যে, সে কতই না ভাল। 
সে বাপ-মায়ের সম্পূর্ণ বাধ্য সন্তান। সে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারিণী, 
যে কারণে সতীনরা তাকে হিংসা করে। আবু যার আর ক্রীতদাসীরও 
অনেক গুণ। সে আমাদের গোপন কথা কখনো প্রকাশ করত না, সে 
আমাদের সম্পদকে কমাত না এবং আমাদের বাসস্থানকে আবর্জনা 
দিয়ে ভরে রাখত না। সে মহিলা আরও বলল, একদিন দুধ দোহন 
করার সময় আবু যার“আ বাইরে বেরিয়ে এমন একজন মহিলাকে 
দেখতে পেল, যার দু’টি পুত্র-সন্তান রয়েছে। ওরা মায়ের Bay নিয়ে 
চিতা বাঘের মত খেলছিল (দুধ পান করছিল)। সে এ মহিলাকে দেখে 
আকৃষ্ট হল এবং আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করল। এরপর 
আমি এক সম্মানিত ব্যক্তিকে বিয়ে করলাম। সে দ্রুতগামী ঘোড়ায় 
চড়ত এবং হাতে বর্শা রাখত। সে আমাকে অনেক সম্পদ দিয়েছে 
এবং প্রত্যেক প্রকারের গৃহপালিত জন্তু থেকে এক এক জোড়া 
আমাকে দিয়েছে এবং বলেছে, হে উম্মু যার“আ! তুমি এ সম্পদ থেকে 
খাও, পরিধান কর এবং উপহার দাও। মহিলা আরও বলল, সে 
আমাকে যা কিছু দিয়েছে, তা আবূ যার“আর একটি ক্ষুদ্র 8 পূর্ণ 
করতে পারবে না (অর্থাৎ আবু যার“আর সম্পদের তুলনায় তা খুবই 
সামান্য ছিল)। ‘আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, “আবু যার“আ তার 


58 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
স্ত্রী উম্ম যার“আর জন্য যেমন আমিও তোমার প্রতি তেমন (তবে আমি 
PRAT তোমাকে তালাক দিব aT) 199 


কবিতার দুই লাইনের কোন অস্তিত্ব নাই এই হাদিসে। তাছাড়া 
“ফায়সালায়ে মুকাদ্দাসা”র দাবী এ দুই লাইন আম্মা আয়েশার 
শারিরীক সৌন্দর্যের বিষয়ে নয় বরং এ ১১জন মহিলার বিষয়ে। 
কোন শ্রেণীর মানুষ? ফাজিলজী কি এ শ্রেণীর কেউ? 

“ফায়সালায়ে মুকাদ্দাসা”র ফায়সালা কোনভাবেই প্রমাণিত হয়নি। 
আর হলেও অশ্নীল কবিতা লেখা অসুস্থ মানসিকতার পরিচয়। 
গোস্তাখী আম্মার শানেই করা হয়েছে আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু 
আনহার শানে গোস্তাখী রাসূলের শানে গোস্তাখী। 


ফাজিলে বেরলভী সমাচার ৭ 

আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গোস্তাখী 
১৪ অক্টোবর ২০১৯ 

(রিপিট করা হচ্ছে না) 


ফাজিলে বেরলভী সমাচার ৭ক 


r জাতির শুর‏ فو 
মৌলভী আবু নাওশাদ নঈমীর ফতোয়াঃ‏ 
“সাফ কথা - যে বা যারা জেনে শুনে সুস্থ মস্তিক্ষে সৈয়দ আহমদ রায়‏ 
ব্রেলভীকে “শহীদ” মনে করে এবং নামের শেষে রাহমাতুল্লাহি‏ 
আলাইহি বলে ও লিখে তাদের উপর কলেমা, নিকাহ তাজদীদ‏ 


35 সহিহ বুখারী ৫১৮৯, সহিহ মুসলিম ২৪৪৮ 


59 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


(সংস্কার) করা আবশ্যক। এদের পিছনে ইক্তিদা জায়েজ নেই। কেউ 
না জেনে ইক্তিদা করে ফেললে তার উপর ইয়াদা বা পুনরায় আদায় 
করে নেয়া ওয়াজিব। এ জাতীয় লোকগুলোর সাথে বিয়ে শাদী বৈধ 
নয়, তাদেরকে তাজীম করা, মেহমানদারী করা জানাযায় উপস্থিত 
হওয়া, অসুস্থ অবস্থায় এদের সেবা করা জায়েজ নেই। (তবে ভোটের 
সময় তাদের খেদমতে হাজির হয়ে দোয়া চাওয়া যাবে) একজন 
কাফেরকে শহীদ মনে করার অর্থ হল, সে তাকে ইমানদার মেনে 
নিয়েছে। আবার তার জন্য (রহ,) বলে আল্লাহর রহমত প্রাপ্ত দাবী 
করেছে। যা শরীয়তের দৃষ্টিতে চরম আপত্তিকর। কারণ 

من استخف بجنابه 4# فهو كافر ملعون في الدنيا والآخرة 
যে ব্যক্তি নবীজী আকা আলাইহিস সালাত ওয়াস সালামের শানে‏ 
কটুক্তি করল, নবীজীকে হেয় প্রতিপন্ন করল সে ব্যক্তি ইহ ও পর‏ 
উভয় জগতে কাফির ও অভিশপ্ত। সৈয়দ আহমদ যে কুফুরী করেছে‏ 
তাতে জররাহ পরিমাণ সন্দেহ নেই। অতএব একজন কাফেরকে‏ 


আমাদের কথাঃ 
1. তাকফীরীরা দেশ ও জাতির শব্র 
2. তাকফীরী আলেমদেরকে ওয়াজে দাওয়াত দেবেন না 
3. তাকফীরী আলেমদের ওয়াজ শুনতে যাবেন না 
4. ফ্রী গাড়ি পাঠালেও ওদের ওয়াজ শুনতে যাবেন না 
5. তাকফীরীদেরকে কোন হাদিয়া, চাদা দেবেন না 
6. তাকফীরীদের মাদ্রাসায় ছাত্র দেবেন না 
7. আলেম না হলে তাকফীরীদের বই পড়বেন না 
8. তাকফীরীদেরকে মসজিদের ইমাম রাখবেন না 
9. তাকফীরীদেরকে মাদ্রাসায় শিক্ষক রাখবেন না 
0. 


10. তাকফীরীদের ওরসে মেয়েলোক নিয়ে যাবেন না 


60 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার ৮ 
পাঁর টয়লেটে পার نیت‎ 


হাজির নাজির থাকেন। এই বানোয়াট আকীদার কোন ভিত্তি নেই 
কুরআন হাদিসে। দলীল দিতে না পেরে তারা সাইয়িদ আহমাদ শহীদ 
রাহিমাহুল্লাহ’র কারামত সম্পর্কে একটি বইর একটি পৃষ্ঠা তারা প্রচার 
করেছেন। বইর নাম সৈয়দ আহমদ শহীদ। এতে আছেঃ 


“লোকটি শরাবের পেয়ালা হাতে নিয়ে চুমুক দিবে এমন সময় 
দেখলেন দাঁতে অঙ্গুলী চেপে সৈয়দ আহমদ (রঃ) দাঁড়িয়ে আছেন তার 
সামনে ۱ তখনই তিনি দাঁড়ালেন এবং শরাব পান না করার প্রতিজ্ঞা 
করে পেয়ালা ফেলে দিলেন। তার পর দেখলেন, সৈয়দ সাহেব 
ওখানে নাই। মনে মনে ভাবলেন হয়তো তাঁর চোখে ধাধা লেগেছে। 
সৈয়দ সাহেব তো ওখানে আসেননি। 

তার পর আবার খাদিমকে ডেকে বললেন, এক পেয়ালা নিয়ে আয়। 
খাদিম নির্দেশমত এক পেয়ালা শরাব নিয়ে আসে। 

এবারে শরাবের পেয়ালায় চুমুক দিতে উদ্যত হওয়ামাত্র দেখালেন, 
সৈয়দ সাহের পূর্বের মত দাঁড়িয়ে আছেন। তিনি তৎক্ষনাৎ পেয়ালাটি 
ফেলে দিলেন। সৈয়দ সাহেবকে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন। 
কিন্তু সৈয়দ সাহেব লাপাত্তা। অতঃপর একটি কামরায় এসে তিনি সব 
দরজা জানালা বন্ধ করে শরাব তলব করেন। কিন্তু পেয়ালা হাতে 
তুলতেই দেখলেন, সৈয়দ সাহের পূর্বের মত দাঁড়িয়ে আছেন। তিনি 
পেয়ালাটা ফেলে দিয়ে সৈয়দ সাহেবকে ডাকতে ডাকতে অগ্রসর 
হলেন। কিন্তু সৈয়দ সাহেব অদৃশ্য হয়ে গেছেন। শেষ পর্যন্ত 
পায়খানায় প্রবেশ করে শরাব পানের চেষ্টা করলেন। কিন্তু সেখান 
থেকেও দেখলেন যে সৈয়দ সাহেব পূর্বের মত দাঁড়িয়ে আছেন। 
অতঃপর লোকটি শরাব পান ত্যাগ করে তৌবা করেন।« 


61 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


তারা এই পৃষ্ঠা দিয়ে লিখলেন, তর্ক করার দরকার কি? তাদের 
পীর যদি পায়খানায় হাজির হতে পারে অন্যের বেলায় আপত্তি কেন? 


আমার কথা হচ্ছে, তোমাদের পীর তো আর কাউকে শরাব পানে বাধা 
দিতে হাজির হচ্ছেন না, তোমাদের পীর হাজির হচ্ছেন মুরীদ ও স্ত্রীর 
লীলাখেলা দেখতে । আমরা জানি এই সময় শয়তান উপস্থিত হয়ে 
শিখাচ্ছি। সাইয়িদ আহমদ শহীদ তো হাজির থাকার দাবি করেননি! 


ফাজিলে বেরলভী বলেনঃ সৈয়্যদি আহমদ সজলমাসির দু'জন স্ত্রী 
ছিলেন। সৈয়্যদি আবদুল আজিজ দাব্বাগ বলেন, রাতে তুমি এক স্ত্রীর 
জাগ্রত অবস্থায় অন্য স্ত্রীর সাথে সহবাস করেছ এটি উচিৎ নয়। আরজ 
করি, হুযুর, সে 3 সময় নিদ্রা যাচ্ছিল। তিনি বলেন, নিদ্রিত ছিল না, 
নিদ্রাবস্থায় জেনে নিয়েছিল। আরজ করি, হুযুর কিভাবে জানলেন? 
বলেন, যেখানে সে শায়িত ছিল সেখানে অন্য কোন পালংও ছিল? 
আরজ করি, হ্যাঁ, একটি পালং শূন্য ছিল। আমি তাতে শায়িত ছিলাম 
কোন সময় পীর মুরিদ থেকে পৃথক বা দূরে থাকেন 4 


মিকয়াসে হানাফিয়্যাত কিতাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামাও স্বামী-স্ত্রীর মিলনের সময় হাজির নাজির থাকেন বলা 
হয়েছে।১ পরিশিষ্টে কিতাবের ছবি দেখুন। 


4 মালফুঁজাতে আলা হযরত ১৫৩ 
১ মিকয়াসে হানাফিয়্যাত, পৃঃ ২৮২ 


62 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
ফাজিলে বেরলভী সমাচার ৯ 
অক্টোবর ১৪, ২০১৯ 


তাবীলই যখন করিবেন, এত এত তাকফীরী ফতোয়া প্রসব 
করিয়াছিলেন কেন? 

কাপের বলার সখ না মিটেছে। 

তাকফীরীদের সাথে কথা হবে বিদ্যমান তাকফীরী ফতোয়ার 
ভিত্তিতে। 

এই তাকফীরীদেরকে মুকাবেলা করার জন্য আমরা আমাদের 
সন্তানদের হাতে দলীল তুলে দিতে চাই। 

অহংকারীর অহংকার চুরমার করে দিতে হবে, হিংসুকের 
হিংসা জ্বালিয়ে ছাই করে দিতে হবে, তাকফীরীদের ভন্ডামী 
বে নেকাব করে দিতে হবে। সুন্নী বিপ্লবে আপনিও শামিল 
হোন। 


ফাজিলে বেরলভী তার হাদাইক বাখশীশ, ২য় খণ্ড ২৬৩ পৃষ্ঠায় 


লিখেনঃ 


ET‏ الوا 


৮৮ এ ০৮5 লা 4م‎ 


ফারহাঙ্গে জাদীদ উর্দু-বাংলা অভিধানে লড়াই শব্দের অর্থ লিখা 
হয়েছেঃ যুদ্ধ, লড়াই, ঝগড়া, সন্ত্রাস। 


মুখলেস বেদাতী নামক জনৈক সালাফী শায়খ আল্লাহকে হুমকি দিতে 


63 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
জান্নাত দিলে আল্লাহর সাথে তারা ঝগড়া করবে ۱ এই হযরত তো 
দুনিয়াতেই শুরু করে দিয়েছেন!!! 


ফাজিলে বেরলভী সমাচার ১০ 
মারে লেখা ন 1781715515 CY 7 


অক্টোবর ১৪, ২০১৯ 

আলা হযরত স্মারকে আমার নামে একটি লেখা ছাপা হয়েছিল। 
লেখাটি আমি লিখিনি। তারা কেউ লিখে আমাকে দেখিয়েছেন, আমি 
কোন আপত্তি করিনি। তাদের সাথে মিলেমিশে চলার শেষ চেষ্টা 
হিসাবে আমি আপত্তি করিনি। আমি কিছুটা আশাবাদীও ছিলাম। 
রাহিমাহুল্লাহ”র ব্যাপারে কথাও হয়েছিল। তারা আমার সাথে একমত 
হয়েছিলেন যে, ফাজিলে বেরলভী সাইয়িদ আহমাদ শহীদকে কাফির 
বলেননি, তারাও বলেন না। আমি বলেছিলাম তাইলে আপনারা 
প্রকাশ্যে এই কথা বলেন না কেন? জবাব দিয়েছিলেন, চট্টগ্রামের 
আকাবীর গণের মৃত্যুর আগ পর্যন্ত বলা যাবে না। 

মাওলানা নুরুল আরিফীন রেজভী সাহেবের ভয়েস শুনিয়ে আমি যে 
কথাটি সমাচারে বলেছিলামঃ 

আমি আলা হযরতকে কাফির বলিনা, আর বললে বলার সুযোগ 
আছে। আলা হযরতকে কাফির বললে আপনার যতটুকু কষ্ট হয়, 
হয়। 


64 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


o তাবীলই যখন করিবেন, এত এত তাকফীরী ফতোয়া প্রসব 
করিয়াছিলেন কেন? 
কাপের বলার সখ না মিটেছে। 

* তাকফীরীদের সাথে কথা হবে বিদ্যমান তাকফীরী ফতোয়ার 
ভিত্তিতে। 
সন্তানদের হাতে দলীল তুলে দিতে চাই। 

* অহংকারীর অহংকার চুরমার করে দিতে হবে, হিংসুকের 
হিংসা জ্বালিয়ে ছাই করে দিতে হবে, তাকফীরীদের ভন্ডামী 
বে নেকাব করে দিতে হবে। সুন্নী বিপ্পবে আপনিও শামিল 
হেন। 


স্মারকের লেখাটি হচ্ছে 

আ'লা হযরত রহ. 

শায়খ আৰু আবিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা 

প্রিন্সিপাল দারুস সুন্নাহ লতিফিয়া, নিউইয়র্ক, আমেরিকা। 


১৯৮৭ সালের দিকে যখন কাতারের রাজধানী দোহার ۵ 
আইম্মাহ ওয়াল খুতাবা ইনিস্টিটিউটে” অধ্যয়ন করছিলাম, তখনই 
প্রথমবারের মত আ'লা হযরত রহ. এর নাম শুনেছিলাম। কিন্তু এ 
শোনাটা ছিল ভিন্ন মতাবলম্বীদের কাছ থেকে | একই ইনিস্টিটিউটের 
ভারত-পাকিস্তানের দেওবন্দীপন্থী শিক্ষার্থীরা মিথ্যাচার করে 
নবাগতদের আ'লা হযরত সম্পর্কে 'নেগেটিভ ধারণা প্রচার করেছিল। 
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আক্কিদামতে, “তাকবিলুল 
ইবহামাইন তথা প্রিয়নবী ৬ এর নাম মোবারক শ্রবণ করার পর 
বৃদ্ধাঙ্গুলী চুম্বন করা 'মুস্তাহাৰ'। আমি যখন এ বিষয়ে অনুসন্ধান 
করছিলাম, তখন মুস্তাহাব প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্যসূত্র পাইনি। 


65 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


তবে যা পেয়েছি, তা নিয়ে নানা মতামত রয়েছে এবং অপূর্ণাঙ্গ মনে 
হল। 

একদিন আলা হযরতের একটি রিসালাহ আমার হস্তগত হল। আর 
"তাকবিলুল ইবহামাইন মুস্তাহাৰ হিসেবে প্রমাণ করার জন্য অসংখ্য 
রেফারেন্সযুক্ত হাদিস পেয়ে যাই। 

আলা হযরতের ছোট-বড় প্রায় প্রতিটি কিতাবই এমন তথ্যসমৃদ্ধ। 
আমি যে ক'টি কিতাব পড়েছি, তাতে আমার এই দৃঢ়বিশ্বাস জন্মেছে 
একথা আজ দিবালোকের ন্যায় উজ্জ্বল যে, আ'লা হযরত ইমাম 
আহমদ রেযা রহ জগদ্বিখ্যাত আলেম হওয়ার পাশাপাশি একজন 
উচ্চস্থরের আরেফ বিল্লাহ, আশেকে রাসূলও ছিলেন। তিনি ইশকে 
দিতেন না। তাঁর জীবনের কঠোর পরিশ্রম আর সাধনার মূলে ছিল এ 
ইশকে রাসূল & ও প্রিয় নবী ۶ এর শান-মানের বিপরীত কিছু 
দেখলে তিনি কঠোর থেকে কঠোরতর ভাষায় তার প্রতিবাদ ও 
প্রতিরোধ করতেন। এবং এ ব্যাপারে কারো কোনো সমালোচনার 
তোয়াক্কা করতেন না। 

আলোচনা-সমালোচনা কিয়ামত অবধি চলবে। কিন্তু বর্তমানে 
আমাদের সমাজে আ'লা হযরত রহ. সম্পর্কে নানা মিথ্যা তথ্য ছড়ানো 
হচ্ছে। অতীতেও এরূপ অনেকেই করেছিল, যেগুলোর কোনো ভিত্তি 
নাই। আ'লা হযরতকে জানা ও বুঝার জন্য তাঁর লিখিত বই পড়ুন, 
আপনার চোখ খুলে যাবে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগের অসারতা 
এমনিতেই প্রমাণিত হয়ে যাবে। 
মিলাদ-কিয়ামগন্থী তথা সুন্নি যে কোনো স্কলার, আলিম, মাশায়েখ ও 
ব্যক্তিত্বের বিরোধীতা করার আগে শতবার চিন্তা করা উচিৎ। 
বিরোধীতার কারণে বিরোধীতা পরিহারের আহ্বান করছি। "জিনকে 
হার হার আদা সুন্নাতে মোস্তফা, এইসে পীরে তরিকত পে লাখো 
সালাম। 


66 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


এই লেখা যে আমার ছিলো না তার প্রমাণ 
1. আমি লাইভে এই কথা বারবার বলেছি, তাদের কেউ আপত্তি 
করেননি, তাদের কাছে কোন প্রমাণ থাকলে এখনো দিতে 
পারেন। 

2. আমার নামের শুরুতে “শায়খ” শব্দ লেখা হয়েছে, যা আমি 
কখনো লিখিনা। 

3. দুই ফাজিলের গোস্তাখী বইতে কাতার জীবনের স্মৃতি চারণ 
করেছি। লেখক আমার কাছ থেকে কিছু শুনেছিলেন আর 
লিখতে গিয়ে নজের মত করে লিখেছেন। 

4. তাকবীলে ইবহামাইন আকীদার কোন মাসআলা নয়। 
বানোয়াট আকীদার ফ্যাক্টরিতে সব কিছুকেই আকীদা বানিয়ে 
ফেলা হয়। 

5. আমার লেখা কখনো এত শর্ট হয় না। 

6. ফাইনাল কথা হচ্ছে লেখাটি আমার ছিলো না। তারা কেউ 
লিখে আমার কাছে পাঠিয়ে ছাপিয়ে দিয়েছেন। 


স্মারকে আমার নামে ছাপা হওয়া লেখা যদি কারো কাছে দলীল হয়, 
আমার সমাচারগুলি কেন দলীল হবে না। 


এখন বলবেন অমুক ABA বয়ান বা লেখনী বুঝতে হলে তমুক 8 
হতে 5۱ এই সব হস্তিদেরকে তাইলে চিড়িয়াখানায় রাখুন! 


67 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার ১১ 
সি পার হাউ নার 

ও anor Orme ol 
অক্টোবর ১৫, ২০১৯ 
ফাজিলে বেরলভী বলেনঃ সৈয়্যদি আহমদ সজলমাসির দু'জন স্ত্রী 
ছিলেন। সৈয়্যদি আবদুল আজিজ দাব্বাগ বলেন, রাতে তুমি এক স্ত্রীর 
জাগ্রত অবস্থায় অন্য স্ত্রীর সাথে সহবাস করেছ এটি উচিৎ নয়। আরজ 
করি, হুযুর, সে এ সময় নিদ্রা যাচ্ছিল। তিনি বলেন, নিদ্রিত ছিল না, 
নিদ্রাবস্থায় জেনে নিয়েছিল। আরজ করি, হুযুর কিভাবে জানলেন? 
বলেন, যেখানে সে শায়িত ছিল সেখানে অন্য কোন পালংও ছিল? 
আরজ করি, হ্যাঁ, একটি পালং শুন্য 
ছিল। আমি তাতে শায়িত ছিলাম, কোন সময় পীর মুরিদ থেকে পৃথক 
বা দূরে থাকেন না। ۴ 


ইমাম তিরমিযী বর্ণনা করেনঃ 
এ 
১525. وحِينَ يفضي 0501 الہ‎ BE এ থু! ১৩৪ مَعَكُمْ من لا‎ 
১১৯৮৫ 
ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ 
উহা 


থাক। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (কিরামান-কাতিবীন) 
যারা পেশাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোন 


36 মালফুঁজাতে আলা হযরত ১৫৩ 


68 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


সময় তোমাদের হতে আলাদা হন AT | সুতরাং তাদের লজ্জা কর এবং 
সম্মান ۳ 

عن IG ১১৫‏ :لگا كان ال کل با حُدَیْبَة وَعَلَيْهِ توب 525 ৩৪ walle‏ 
لیخ ৫৪৩‏ الوب OG LE‏ هو برجل LES ০৬ 6৫৮ 4০৪‏ لت 


عو 


8 CST الله وَاسْتَحْيُوا من‎ ই EG এ ৩০৩ وَجْمَعَ‎ BY 
Stal A JED إِذَا گان‎ ১ ৩৪] Le لا‎ SW لا‎ Kok 


ও I)‏ الاو قَال: وَنَسِيتُ BN‏ 0 الك : , دک 
52 و 2 ۰ ৮‏ 
IGS IES‏ إل I ও‏ إلى جنب فين آو باه عل "P8527‏ 


হযরত মুজাহিদ থেকে বর্ণিত, হুদাইবিয়াতে নবী # পর্দার ভেতরে 
ছিলেন, এমন সময় বাতাসে পর্দা সরে যায়, একজন লোক উলঙ্গ হয়ে 
গোসল করছিলেন, আল্লাহর নবী ঞ্জ রাগান্বিত হয়ে সবাইকে জমায়েত 
করে বলেন, হে লোক সকল আল্লাহকে ভয় করো এবং কিরামান 
কাতিবীন ফেরেশতাদের ব্যাপারে লজ্জাশীল হও, কেননা 
ফেরেশতারা তিন সময় ব্যতীত সব সময় তোমাদের সাথে থাকেনঃ 
যখন কেন তার স্ত্রী সহবাস করে, যখন সে টয়লেটে যায়। (রাবী) 
বলেন তৃতীয়টা আমি ভুলে গিয়েছি। নবী # বলেছেন, যখন 
তোমাদের কেউ গোসল করে সে যেন দেয়ালের পাশে, অথবা কোন 
উটের পাশে নিজেকে গোপন করে গোসল করে, অথবা তার ভাই 
যেন তাকে পর্দা করে রাখে। 29 


37 তিরমিযী ২৮০০ 

8 آبو بكر عبد الرزاق بن همام الصنعاني؛ المصنف» ج1 ص535ء حديث 

0ء الناشر: دار التأصيل الطبعة: الثانية» ۱۳۷ ھ - ۲۰۱۳ م عدد الأجزاء: 
١‏ 


 মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, হাদিস ১১৪০ 


69 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


এই দুই হাদিস থেকে প্রমাণিত কিরামান কাতিবীন ফেরেশতারাও স্ত্রী 
সহবাসের সময় হাজির থাকেন না, অথচ ফাজিলদের পীর গোষ্ঠী এ 
সময় হাজির (উপস্থিত) ও নাজির (দর্শক) থাকেন। 
এই সময় শয়তান আসে তাই আল্লাহর রাসূল SB শয়তান তাড়ানোর 
দোয়া শিখিয়ে দিয়েছেন। ইমাম বুখারী বর্ণনা করেনঃ 
jul" 4৬ کچ‎ i) رضى الله عنهما ۶ عن‎ rs Be روى البخاري‎ 
وَجَيِْبٍ الشَّبْطَانَ ما‎ নিযে 2 يسم الله‎ Sis A اتی‎ ঘা Sasi 
৮2৫ يضر‎ 044৫ 055 8 
ইবনু “আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, দেখ, তোমাদের কেউ 
যখন তার স্ত্রীর কাছে আসে, আর তখন বলে, বিসমিল্লাহ। হে আল্লাহ! 
আমাদেরকে শয়তানের প্রভাব থেকে দূরে রাখ। আর আমাদেরকে 
যে সন্তান দান করবে তাকেও শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখ। 
অতঃপর তাদেরকে যে সন্তান দেয়া হবে শয়তান তার কোন ক্ষতি 
করতে পারবে না। 4° 


ফাজিলে বেরলভী সমাচার ১১ ক 


অক্টোবর ১২, ২০১৯ 
72825 
পোস্ট করেন। উনার নাম (মুহতারাম) মুফতী জসীম উদ্দীন 
আযহারী। উনি লিখেনঃ 

জনাব,মাও মুহাম্মদ আইনুল হুদা! সালামবাদ কালাম হচ্ছে; আপনার 
একটি ইলমি খিয়ানত, নযরে সানি প্রসংগে | 


40 বুখারী ৩২৭১ 


70 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


মাওলানা সাহেব! نسيان‎ 1 ও عصیان‎ ইত্যাদি শব্দসমূহের ব্যবহার, 
অর্থ ও হুকুম সম্পর্কে আলিম সমাজ ভালো ভাবে জ্ঞাত। বিশ্লেষণের 
প্রয়োজন নেই। 
আল্লাহর বাণী سیث؛‎ Ley لا تُوَاخِذْنِي‎ 08, আয়াতে نسيان‎ এর ব্যাখ্যায় 
মুফতি ইয়ার খান নাঈমী (রহ) লিখেছেন " শরিয়তের দৃষ্টিতে ভূলে 
যাওয়ার উপর গুনাহ বর্তায় না, সুতরাং আপনিও ক্ষমা করুন। এ 
থেকে বুঝা গেলো যে সম্মানিত নবীগণের সামান্য ভুল-ত্রুটি হয়ে যায় 
যাক ۱وج‎ লেখক 55 বলতে তাফসিরে TM বয়ানকে 
বুঝিয়েছেন। যার লেখক আল্লামা ইসমাঈল 5816551 | 
আসুন এবার ×7 কাহাফের ৭৩ নং এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা 
ইসমাঈল Sal কি বলেছেন দেখিঃ 
غیرہ‎ Ob النسيان يعترى الأنبياء عليهم السلام للاشعار‎ Ob وف الآية تصريح‎ 
تعالى معيوب غير معصوم ولكن العصيان يعفى غالبا فكيف بنسيان قارنه‎ 
الاعتذاژُ‎ 
মুফতি ইয়ার খান নাঈমী শুধুমাত্র ইসমাঈল 525 এ ইবারতের 
সারমর্ম তুলে ধরেছেন। আপনি একবারের জন্যও বলেননি যে, এর 
মূল কনসেপ্ট আল্লামা 525 কারণ আপনি ইমোশনাল। আপনার 
নেই।তবে রুহুল বয়ানের লেখককে কিছু বলবেন কি না? এখানে 
আপনার কোনো ইলমি খিয়ানত হয়েছে কি না? উল্লেখিত ইবারতের 
অনুবাদসহ হুকুম কাম্য | 


0 ۴ 

“সম্মানিত নবীগণের সামান্য ভুল-ত্রুটি হয়ে যায়” 
১. আসলেই কি এই কথা রুহুল বায়ানে আছে? 
২. ইয়ার খান নঈমী এই কথা সমর্থন করেছেন না রদ করেছেন? 
রদ না করলে এ কথা তারই কথা। 


71 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


৩. মুফতী সাহেব তার আলোচনায় এ কথাই তার আকীদা কি না, 
পরিস্কার না করলেও তিনি অন্তত রদ করেননি ١ সুতরাং এ কথাই 
তারও আকীদা কি না, জাতি জানতে চায় পরিস্কার শব্দে। 

৪. মুফতী সাহেবের কথাতেই প্রমাণ রুহুল বায়ানে এই কথা এই 
ভাবে নেই। যে কারণে তিনি “সারমর্ম” “কন্সেপ্ট” শব্দ ব্যবহার 
করেছেন। 

৫. মুফতী সাহেব যে এই কয়েক লাইনের তরজমা করতে 
পারবেন, আমরা ভাল করেই জানি। আমরা আশাবাদী তিনিই 
তরজমাটা করে দেবেন। 

৬. ধরে নিলাম, এই কথা এই ভাবেই আছে রুহুল বয়ানে, তার 
মানে কি এটাই আপনাদের আকীদা এবং আপনারা এই 
আকীদাকেই সমর্থন করেন? 

৭. আপনারা কি এখন মাওলানা মওদুদী ও মুজাফফারের 
কথাকেও ডিফেন্ড করবেন যে, কন্সেপ্টা এসেছে রুহুল বায়ান 
থেকে, সুতরাং আগে যা বলা হয়েছে, সব ফেলনা !!! 

৮. ইবারত দিলেন আপনি, অনুবাদটাও করে দিন দয়া করে, সব 
স্পষ্ট হয়ে যাবে, সকলের বুঝে আসবে ইনশাআল্লাহ। 


আরবী শব্দ “নিসয়ান” বা ভুলে যাওয়া আর ভূলক্রটি কি একই 
কথা মুফতী সাহেব! “নবীদের ED হয়ে যায়” এই কথার 
প্রমাণ আপনি রুহুল বায়ান থেকে দিতে পারেননি মুফতী সাহেব! 
এবং আপনি এই কথা খুব ভালো করেই জানেন। 

নূরুল ইরফান এর ইবারতটা কিছু আগে থেকে দেখিঃ 


“্টাকা-১৬৩। আমার স্মরণ ছিলো না যে, আপনি আমার নিকট 
থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আর আমারও এ ওয়াদা ছিলো। 


72 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


শরীয়তের দৃষ্টিতে ভুলে যাওয়ার উপর গুনাহ বর্তায় না। সুতরাং 
আপনিও ক্ষমা করুন। 


এ থেকে বুঝা গেলো যে, সম্মানিত নবীগণের সামান্য ভুল-ত্রুটি 
হয়ে যায়। এ কথাও বুঝা যায় যে, পীরের উচিত যেন লোকজনকে 
তাড়াহুড়া করে মুরীদ বানানোর প্রতি বেশি আগ্রাহী না হন; বরং 
সত্যিকার মুরীদের পরীক্ষা নেওয়া চাই। (রূহ)”*' 


মুফতী সাহেব! রুহুল বায়ানে ভুলে যাওয়ার কথা আছে, FD কথা 
নাই। 


মুফতী সাহেব! আসুন দেখি সুরা নসরের তাফসীরে মাওলানা 
মাওদুদী সাহেব কি বলেছিলেন, 

“অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো। তিনি তোমাকে যে কাজ 
করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল-ত্রুটি 
হয়েছে তা যেন তিনি মাফ করে দেন।“ 


মুফতী সাহেব! আপনার হযরত বললে ঠিক আর মাওলানা মাওদুদী 
সাহেব বললে অপরাধ এই নীতি কোন দলীলে? 


41 কানযুল ঈমান - নুরুল ইরফান, বাংলা, পৃ ৭৯৮ টিকা ১৬৩ 


73 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার ১২ 


অক্টোবর ১৬, ২০১৯ 
ইমাম বুখারী রেওয়ায়েত করেন, 
SUA 15 Lig اللہ کل‎ 452০ S83 رضى الله عنه قال‎ SS me 
یت‎ os 36 من الطعَام»‎ fA فَجَعَلَ‎ & 
die CHES 999٤ a due eles تاش‎ ও 0 Al 
د‎ ee یا آبا هر‎ " Be 2 قال‎ EE 
Bul" قال‎ ah فلت‎ asd Vices Sud i TT 


পু 
aE 


کو ررو و 


SN IO EAL EE SEES ie‏ لا اک سر5 
ding‏ فَجَاءَ یو من الطَام Sy 49৭ ELS Bist‏ زسول اله BE‏ 

قال Sb ৪০5‏ تاش Jue eles‏ لا َو tho Ele ass‏ فَأَصْبَحْتْ تحت 
Jus‏ لي 4520 اللہ BE‏ " يا أا asd‏ ما فَعَلَ سیرک ". بو 41 
Az des Bas ৩৪ Haat BE KG‏ = ۳ كن كديلة 


\ 


এ LIS 835 oll جاء 3 مره‎ wh Bled ." وَسيَعُودُ‎ 


J‏ سول BE AI‏ 5 آخر 290 مراب এ‏ تَزْعُم لآ 5956 م تَعُودُ. قَالَ 


5 مم"‎ tg andy ous SL ৯৫ 


নি 


0 من الله حافظ ولا ار‎ 446 Sig 


SIE Eh‏ رسول الو BE‏ " ما فَعَل ED ." ৮১ এ‏ يا رَسُولَ 
اللہ عم ALS ৫ gales OF‏ ال EES এ‏ سبیله. قال " ما هى " 


74 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


م۵ ع ~ 


52 ولا‎ bite Bi من‎ Db یرال‎ ৬ وقال لی‎ (চি ৬৪ إلا مو‎ AS 
آما له‎ BE IG HB গজ وکاوا أخرص‎ ated Se ৩৫ 
با آبا $ ". قال‎ JG ৩০৫ من حاطب منذ‎ BS کوب‎ hs Dio قَدْ‎ 


8 


ل٩.‏ قال " ذَاكَ tbs‏ ". 


আবু হুরাইরাহ (4০ (رضى الله‎ হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাযানের যাকাত হিফাযত 
করার দায়িত্বে নিযুক্ত করলেন। এক ব্যক্তি এসে আঞ্জলি ভর্তি করে 
খাদ্য সামগ্রী নিতে লাগল। আমি তাকে পাকড়াও করলাম এবং 
বললাম, আল্লাহর কসম! আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে উপস্থিত করব। সে বলল, আমাকে 
ছেড়ে দিন। আমি খুব অভাবপ্রস্ত, আমার যিম্মায় পরিবারের দায়িত্ব 
রয়েছে এবং আমার প্রয়োজন فا9‎ তিনি বললেন, আমি ছেড়ে 
দিলাম। যখন সকাল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তার তীব্র অভাব ও 
পরিবার, পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই 
তাকে আমি ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান! সে তোমার কাছে 
মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। “সে আবার আসবে’ আল্লাহর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ উক্তির কারণে আমি 
বুঝতে পারলাম যে, সে পুনরায় আসবে। কাজেই আমি তার 
অপেক্ষায় থাকলাম। সে এল এবং অঞ্জলি ভরে খাদ্র সামগ্রী নিতে 
লাগল। আমি ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে নিয়ে যাব। সে 
বলল, আমাকে ছেড়ে দিন। কেননা, আমি খুবই দরিদ্র এবং আমার 


75 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
উপর পরিবার-পরিজনের দায়িত্ব ন্যস্ত, আমি আর আসব না। তার 
প্রতি আমার দয়া হল এবং আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হলে 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস 
করলেন, হে আবু হুরাইরাহ! তোমার বন্দী কী করল? আমি বললাম, 
হে আল্লাহর রাসূল! সে তার তীব্র প্রয়োজন এবং পরিবার-পরিজনের 
কথা বলায় তার প্রতি আমার দয়া হয়। তাই আমি তাকে ছেড়ে 
দিয়েছি। তিনি বললেন, খবরদার সে তোমার কাছে মিথ্যা বলেছে 
এবং সে আবার আসবে। তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় 
রইলাম। সে আবার আসল এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে 
লাগল। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আমি তোমাকে 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে অবশ্যই 
নিয়ে যাব। এ হলো তিনবারের শেষবার। তুমি প্রত্যেকবার বল যে, 
আর আসবে না, কিন্তু আবার আস। সে বলল, আমাকে ছেড়ে দাও। 
আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। যা দিয়ে আল্লাহ 
তোমাকে উপকৃত করবেন। আমি বললাম, সেটা কী? সে বলল, যখন 
তুমি রাতে শয্যায় যাবে তখন আয়াতুল কুরসী ৮৯ % Y aly এ এ) 
(Asal আয়াতের শেষ পর্যন্ত পড়বে। তখন আল্লাহর তরফ হতে 
তোমার জন্যে একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান 
তোমার কাছে আসতে পারবে না। কাজেই তাকে আমি ছেড়ে দিলাম। 
ভোর হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 
আল্লাহর রাসূল! সে আমাকে বলল যে, সে আমাকে কয়েকটি বাক্য 
শিক্ষা দেবে যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। তাই আমি 
তাকে ছেড়ে দিয়েছি। তিনি আমাকে বললেন, এই বাক্যগুলো কী? 
আমি বললাম, সে আমাকে বলল, যখন তুমি তোমার বিছানায় শুতে 
যাবে তখন আয়াতুল কুরসী ) A sll ৷ 9১ ৭! এ] এ الله‎ প্রথম হতে 
আয়াতের শেষ পর্যন্ত পড়বে এবং সে আমাকে বলল, এতে আল্লাহর 
তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর 


76 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


পর্যন্ত তোমার নিকট কোন শয়তান আসতে পারবে না। সাহাবায়ে 
কিরাম কল্যাণের জন্য বিশেষ লালায়িত ছিলেন। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এ কথাটি তো সে তোমাকে সত্য 
বলেছে। কিন্তু হুশিয়ার, সে মিথ্যুক। হে আবু হুরাইরাহ! তুমি কি জান, 
তিন রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলেছিলে । আবু হুরাইরাহ 
(رضى اللہ عنه)‎ বললেন, না। তিনি বললেন, সে ছিল শয়তান 14? 


ফাজিলে বেরলভী সমাচার ১৩ 
অক্টোবর ১৭, ২০১৯ 
شر مثلکم بوعی إ4“‎ এওটি 

এই আয়াতের অনুবাদে ফাজিলে বেরলভী লিখেন, 

“or تم ہیا‎ ০০3 صورت بشری میں‎ Ab فراز‎ 
বাংলা অনুবাদে বলা হয়েছে, 
“আপনি বলুন (প্রকাশ্য মানবীয় আকৃতিতে তো) আমি তোমাদের 
মত, আমার কাছে অহী আসে। 45 


আমাদের কথাঃ রাসূল শুধু সুরতে বাশার নন, হাকিকতেও তিনি 
বাশার। তবে তিনি তাঁর মত, তিনি আমাদের কারো মত নন। উক্ত 
অনুবাদে রাসূলের বাশারিয়্যতকে অস্বীকার করা হয়েছে। এই 
অনুবাদের মর্ম হল রাসূল বাশার সুরতে এসেছেন, হাকিকতে তিনি 


۶ বুখারী ২৩১১ 
110 aegis 


“ কানযুল ঈমান উৰ্দু 
© কানযুল ঈমান বাংলা 


77 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


বাশার নন। যেমন জিবরীল আলাইহিস সালাম হযরত মারয়াম 
আলাইহাস সালাম এর কাছে বাশার সুরতে এসেছিলেন, 


আসলে তিনি বাশার নন। 


কেউ যদি এই বিশ্বাস করে রাসূল বাশার নন শুধু সুরতে বাশার 
তাইলে কুফুরী হবে। 


ফাজিলে বেরলভী সমাচার ১৪ 


অক্টোবর ১৮, ২০১৯ 


৩টি প্রশ্ন ও ফাজিলে বেরলভীর উত্তরঃ 
SUL xb 
ہے ؟‎ EC جماخت يتحو لكر الك ناز پم‎ S عض : وبابي‎ 
ناز نماز ے نہ أن ى جماخت جماعت-‎ ole : ارشاد‎ 
UE ما کی‎ 
محر سے یا نمی ؟‎ ৮৮ Ur dle کی‎ Urb: عض‎ 
ہے۔‎ LE سیر شل‎ 498 
اذان کا اعادہ‎ 9891, 
يا نميل ؟‎ Le اذان کا اعادہ کیا‎ Ssh de: عض‎ 
ارشاد: جس طرح نکی ناز اگل الى طرح اذان کی ہاں‎ 


46 সুরা মারয়াম ১৭ 


78 | ফাজিলে )۹ সমাচার ১ম খণ্ড 
HSE 2) اث سے نام پر بل شانر اور نام اس‎ (৮৮ 
47 وسم کے نام ميارك ) پر رود شریف پڑے۔‎ dh علي‎ 945 


প্রশ্ন: ওয়াহাবীদের জামায়াত ত্যাগ করতঃ পৃথক নামায পড়তে 
পারে? 

উত্তর : না তাদের নামায নামায় না তাদের জামাত জামাত। 

প্রশ্ন : ওয়াহাবীদের তৈরীকৃত মসজিদ মসজিদ কি না? 

উত্তর : কাফেরদের মসজিদ ঘর সাদৃশ্য ١ 

প্রশ্ন : ওয়াহাবী মুয়াজ্জিনের আজান পুণরায় দিতে হবে কী দিতে 
হবেনা? 

উত্তর : যেভাবে তাদের নামায বাতিল অনুরূপ আযানও। হ্যাঁ, 
আল্লাহর নামের উপর জাল্লাশানুহু এবং পবিত্র নামের উপর দরূদ 
পড়বে ۴ 


ফাজিলে বেরলভী সমাচার ১৫ 
বানী ۳۳۲-۷ 


অক্টোবর ১৮, ২০১৯ 


মৌলভী আশরাফুজ্জামান বিদ্যমান ইতিহাসের আলোকে সাইয়িদ 
আহমাদ রাহিমাহুল্লাহকে ভারতে ওয়াহাবীবাদের আমদানীকারক 
প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করতে গিয়ে তাদের ইমাম মৌলভী আহমাদ 
রেযা খানকেই ওয়াহাবী বানিয়ে ফেলেছেন। 4 এই সূত্রে বিদ্যমান 


* মালফুজাত, উৰ্দু, পৃ ১৬৭, মাকতাবাতুল মাদীনা, দাওয়াতে ইসলামী। 
8 মালফুজাত আলা হযরত, বাংলা, পৃঃ ৯২ 

4 দেখুন আমার বই “ফিতনায়ে আশরাফুজ্জামান, ওহাবী এবার মৌলবি 
আহমাদ রেযা খান। 


79 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ইতিহাসের আলোকেই আমরা পেয়েছি ফাজিলজীর কাদিয়ানী 
কানেকশন। 


হয়েছেঃ 

তিনি (ফাজিলে বেরলভী মৌলভী আহমাদ রেযা খান) প্রাথমিক শিক্ষা 
নিজ বাড়িতেই মির্জা গুলাম আহমাদ কাদিয়ানীর অগ্রজ মির্জা গুলাম 
কাদির বেগ এর নিকট এবং তারপর বিভিন্ন ধরনের বিদ্যা পিতা নকী 
খানের নিকট অর্জন করেন। ৪০ 


অক্টোবর ১৯, ২০১৯ 


নবী শুয়াইৰ আলাইহিস সালাম এর মেয়ের বিবাহ বিষয়ে কুরআনে 
করীমে এসেছে, 


طقال )3 رید একি I‏ خدی نع এ ৩95‏ أن GE SFE‏ ججج 4ا5 

ফাজিলে বেরলভীর উদ্দু তরজমাঃ 

کا میں چاہتا ہوں کہ ايك ان ork ule‏ میں سے ایک تمیں بياه دول اس جر پر کہ 
3 اٹھ Se UL‏ بلازست کرو 22 

5 ইসলামী বিশ্বকোষ, ৩য় খণ্ড, ৫৭২ পৃষ্ঠা 


9 সুরা কাসাস ২৬ 
52 কানযুল ঈমান ও খাজাইনুল ইরফান, উর্দু, সুরা কাসাস, পৃঃ ৭২০ 


80 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
বাংলা অনুবাদ করা হয়েছে এভাবে, 

বললো, আমি চাচ্ছি আমার দু কন্যার একজনকে তোমার সাথে বিয়ে 
দিতে, এ মহরের উপর যে, তুমি আট বৎসর যাবত আমার নিকট 
চাকুরী করবে। $$ 


এই বিষয়ে একটি প্রশ্নের উত্তরে ইক্তেদার আহমাদ খান নঈমী 
কাদিরী বাদায়ুনী লিখেনঃ 
89068449951 ০25৫ 07০ واب : ير تریمہ ہر اعقبار سے نا مناسب سے‎ 
SL eth & ہر زوج سك بو اصول ضوابط ہیں‎ . etn کا تمہ‎ 
السلک ہیں۔ یہ بھی‎ (৮১8 بھی فلاف سے جب کہ انحضرت‎ LP ও 001৮6, خلاف‎ 
PUP يا حضرت شعیب علیہ السلا م کی شریعت میں اس‎ ০০ UPA KAS یں کہا ہا گت‎ 
UN اور‎ ab اس کے شبوت کے سے كولى وليل‎ AS LUN. جائز یا روج تھا‎ ৮১০৫ 
تو حضرت شيب‎ ৬ 09৮548৮160৮ مجر میں ضرو رکوئی وضاحت‎ Bix 
Sai See PS 
এই অনুবাদ সকল বিবেচনায় বেমুনাসিব, কুরআন মজীদে এই 
অনুবাদের কোন সুযোগ নেই, কোন শব্দের অনুবাদ এটা হতে পারে 
না। প্রত্যেক স্ত্রীর যে সব উসূল অথবা শর্তাদি রয়েছে এই অনুবাদ 
তারও বিরোধী। বরং হানাফী ফিকহেরও বিরোধী । এবং যেহেতু আঁ 
হযরত ( ফাজিলে বেরলভী) স্বয়ং হানাফী মাসলাকের অনুসারী 
এটাও বলা যাচ্ছে না যে, পূর্বের শরীয়তে কিংবা হযরত শুয়াইব 
আলাইহিস 7۳۳۲5 শরীয়তে এই ধরণের মোহরের লেনদেন 
প্রচলিত ছিল। এই কারণে এটা প্রমাণের জন্য দলীল প্রয়োজন। আর 
যদি এমন হতো কুরআন মজীদে নিশ্চয় কোন স্পষ্টীকরণ থাকতো | 
“আলা আন তাজুরানী” হতো না। ۶۹۲۹ নিসবত তো হযরত ٦7 
দিকে, স্ত্রীর দিকে নয়! ? 


5 ٭‎ ঈমান ও খাজাইনুল ইরফান, বাংলা, সুরা কাসাস, পৃঃ 8 


81 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
একটু পরে আরো বলেন, 
میں یہ مان پر تیار یں کر یہ لفظ‎ ৮8৫ ০০০৮ ০০৮৮৪ یں‎ 9৮ اع حضرت آواب‎ 
سے ير اس طرح کا مر نو پآ انم شلا‎ ৮ LE ৪ نے لکھا ہو جو سراسر‎ ০৮৭১ 
ص0‎ CD ans فلاف ے۔‎ EL 
আলা হযরত তো বর্তমানে নেই যে তিনি স্পষ্ট করবেন। যাহোক, 
আমি একথা মানতে প্রস্তুত নই যে, স্বয়ং আলা হযরত এ কথা 
লিখেছেন যা সরাসরি ফিকহে হানাফী বিরোধী, বরং এই ধরণের 


মোহর তো অন্য তিন ইমামেরও বিরোধী, .......... যা হোক, এই 
মাসআলা ভুল। 

মুফতী আহমাদ ইয়ার খান নঈমী তার তাফসীরে নঈমীতে একটি 
আপত্তির জবাব দিতে গিয়ে বলেন, 


باب : موی علیہ الصلواة کا شعیب علیہ السلام ৮৫-৮৯-৫৮০৮ URES‏ تھی رط 
کات کچھ اور ye‏ کچھ اور اس wid‏ نے ৮৪‏ ا جا 388 2৮ &:৫‏ 
oe eed‏ کے lb fees Soe miles‏ وم عر اح یتآ 
মূসা আলাইহিস সালাত কর্তৃক SMSF আলাইহিস সালাম’র ছাগল‏ 
রাখালী করা মোহর ছিলো না, বিবাহের শর্ত ছিল। বিবাহের শর্ত কিছু‏ 
, على ان نا مل আর মোহর অন্য কিছু। এই কারণে তিনি বলেছেন ৫ de‏ 
‘আলা’ শর্তের জন্য আসে, বিনিময়ের জন্য নয়। তাছাড়া মোহর‏ 
সম্পদ হয়, খেদমত নয়। যাহোক, উহা বিবাহের শর্ত ছিল।‏ 


9৮101 wiz ™‏ بھی قاری ০৪৮ - bik‏ على SF ۳۰۲۹ ০৮৫৮‏ غات كرات 
uel‏ 
০০৪৫৪ 7‏ مفق ار ارغان یی اشرف النفامی رتضيير ی سوره الشاء ص ALOR‏ اسلامير اردو پاژار لاخور 


82 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফাজিলে বেরলভী সমাচার ১৭ 
ভুভামীর শেঠ 7 
মাগার IY RE 


অক্টোবর ২১, ২০১৯ 
সমাচার ৩ দেখুন, আমরা এখানে আবার রিপিট করছি না। 


আহমাদ আল-বাদাভী ৫৯৬-৬৭৫ হিঃ 
ইমাম আব্দুল ওয়াহহাব শা"রানী ৮৯৮-৯৭৩ হিঃ 


আহমাদ আল-বাদাভীর ওফাতের ২২০ বছর পর জন্ম ইমাম 
শা"রানীর। 


রাসূল  র মেহ মানদারীর উপমা দিতে গিয়ে নোংরা এই কাহিনী 
উপস্থাপন রাসূলের শানে গোস্তাখী এবং নোংরা মানসিকতার পরিচয় 
দেয় এবং মাজার কেন্দ্রীক নারীবাজী এবং মাজারে নজর মান্নতকে 
উৎসাহিত করে। মাজারগুলোতে এই নজর মান্নতের যে ব্যবসা, নিজ 
চোখে না দেখলে বুঝা মুশকিল। 


83 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
ফাজিলে বেরলভী সমাচার ১৮ 


অক্টোবর ২১, ২০১৯ 


আল্লাহর বাণী 

564 Sigal) Lae ও ولا توا یمن بل‎ 
“খোদা” করেছেন, যা মুফতী আহমাদ ইয়ারখান নঈমীর ভাষায় 
সঠিক নয়। অথচ বেরলভীদের কত বড়াই কানযুল ঈমান নিয়ে। 
ফাজিলে বেরলভী আয়াতের তরজমা করেন এভাবে, 


اوز بو be‏ گی راه بل جار امن امس مروہ کے 
কানযুল ঈমান বাংলা অনুবাদে আবার খোদা শব্দ পরিবর্তন করে‏ 


- فا رب کا تام یں ০146‏ کی 4০27৮ Mh 0% ০৬০‏ - ضرا ی 
ob‏ کا تریمہ ہر زيان 56৮০৫‏ ہے مگر نام oS OPAL‏ 


০৮ 3/ ৮০৮‏ کا و۳" 
খোদা রবের নাম নয়, বরং তার সিফাত অর্থাৎ মালিক এর অনুবাদ।‏ 
খোদার সিফাতের অনুবাদ যে কোনো ভাষাতেই জায়েজ, কিন্তু নামের‏ 
জন্য জরুরী হচ্ছে আরবী অথবা হিব্রু হতে হবে।‏ 


سورة البقرة 154 
০0৮97‏ هر ص ۳۸۷ 


84 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


রাসূল ৬ কে খোদাওন্দে আরব বলা যাবে 
প্রশ্নঃ হুজুরে আকদাস B কে খোদাওন্দে আরব বলে সম্বোধন করতে 
পারবে কী? 

উত্তরঃ পারবে ۱ খোদাওন্দে আরব অর্থ আরবের অধিপতি ۶ 


ফাজিলে বেরলভী সমাচার ১৯ 
N 


অক্টোবর ২২, ২০১৯ 


বেরলভীদের দাবি হল, কানযুল ঈমান সেরা তরজমা | কানযুল ঈমান 
ও খাজাইনুল ইরফান এ কিছু তুলনা মূলক আলোচনাও করেছেন। 
তার মধ্যে সুরা ফাতেহার এই আয়াত নিয়েও আলোচনা করেছেন। 
Liss এ تخد‎ এট 
এই কিতাবের শেষ দিকে পরিশিষ্টে ছবি দেয়া আছে। সবাই তরজমা 
ফাজিলে বেরলভী অনুবাদ করেছেন আমরা তোমার পুজা করি। 
ইবাদত কিংবা বন্দেগী থেকে পুজা শব্দটির ব্যবহার উত্তম হল কেন 
বুঝে আসেনি। পুজা একটি পরিভাষা । হিন্দুরা পুজা করে মুসলমানরা 
ইবাদত করে। পুজা শব্দটি যে উত্তম বা উপযুক্ত নয় তার প্রমাণ তারাই 
দিয়েছেন। কানযুল ঈমানের বাংলা অনুবাদে ইবাদত শব্দ ব্যবহার 
করা হয়েছে। অথচ 3۳ পুজা আছে, বাংলাতেও পুজা শব্দ ব্যবহার 
হয়। 


uk ا‎ 5 uit کی‎ 3 


55 মালফুঁজাতে আলা হযরত, বাংলা, পৃঃ ৯৯ 


85 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ব্যবহার করা হয়েছে। 


পুজা 

পুজা (সংস্কৃত: UOT) হিন্দুদের পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান। হিন্দু 
ধর্মতে, দেবতাগণ, বিশিষ্ট ব্যক্তি অথবা অতিথিদের পূজা করার রীতি 
প্রচলিত রয়েছে। স্থান ও কালভেদে বিভিন্ন প্রকার পূজানৃষ্ঠান এই ধর্মে 
প্রচলিত। যথা, গৃহে বা মন্দিরে নিত্যপূজা, উৎসব উপলক্ষে বিশেষ 
পুজা অথবা যাত্রা বা কার্যারন্তের পূর্বে কৃত পূজা ইত্যাদি | 


পুজানুষ্ঠানের মূল আচারটি হল দেবতা ও ব্যক্তির আশীর্বাদ পাওয়ার 
জন্য তাঁদের উদ্দেশ্যে বিশেষ উপহার প্রদান। পূজা সাধারণত গৃহে 
বা মন্দিরে অনুষ্ঠিত হয়। পূজার বিভিন্ন প্রকারভেদও রয়েছে। 


দুর্গাপূজা বা কালীপুজার মতো উৎসবগুলি প্রকৃতপক্ষে পূজাকেন্দ্রিক 
উৎসব। 


বিভিন্ন পুজা 

ঘরের পূজা 

অনেক হিন্দু ۶۳25 নির্দিষ্ট ঠাকুরঘর বা উপাসনাস্থল রয়েছে। 
ঠাকুরঘরে দেবদেবীর ছবি বা মূর্তি রাখা থাকে। এই ঘরেই কুলদেবতা 
(পারিবারিক দেবতা) ও ইষ্টদেবতার (নিজস্ব দেবতা) নিত্যপুজা হয়ে 
থাকে। ঘরের নিত্যপূজা খুব সাধারণভাবে করা হয়ে থাকে। এই 
পূজায় দেবতার উদ্দেশ্যে ধূপ, দীপ, জল ও ফল উৎসর্গ করা হয়। 
পূজার পর ছোটো করে আরতিও করা হয়ে থাকে। পুজার সময় 
জপধ্যান ও দেবদেবীর মন্ত্র ও 325375 পাঠের প্রথা রয়েছে। 


86 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


মন্দিরের পুজা 

মন্দিরের পূজা বিস্তারিতভাবে করা হয়ে থাকে | অনেক মন্দিরেই দিনে 
একাধিকবার পুজা অনুষ্ঠিত হয়। এই পুজা সাধারণত পুরোহিত 
সম্পাদনা করে থাকেন। তাছাড়া, মন্দিরের দেবতা অতিথি দেবতা 
নন, তিনি মন্দিরের অধিবাসী । তাই তাঁর পূজায় সেই দিকটির কথা 
মনে রাখা হয়। উদাহরণস্বরূপ, মন্দিরে সকালে দেবতাকে জাগরিত 
করা হয়, তাঁকে আবাহন করা হয় না। অঞ্চল ও সম্প্রদায় ভেদে 
মন্দিরের পূজায় নানান প্রথা লক্ষিত হয়। মন্দিরের পূজায় পুরোহিতই 
সকলের হয়ে পুজা নিবেদন করেন। 


উপচার 

ঘরের বা মন্দিরের পূর্ণাঙ্গ পূজায় একাধিক উপচার বা 57 
দেবতাকে উৎসর্গ করার প্রথা রয়েছে। এই উপচারগুলি অঞ্চল, 
সম্প্রদায় বা সময় ভেদে ভিন্ন ভিন্ন হয়।[১] পুজার কয়েকটি সাধারণ 
উপচার হল আবাহন, আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, 
স্নান বা অভিষেক, বস্ত্র, অনুলেপনা বা গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, 
চাঁদমালা, মালা, বিল্বপত্র, প্রণাম ও বিসর্জন। 


ا ০৩ [৩‏ ھ رف ০১‏ ید ০০‏ و 
ই‏ 


87 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


10. গন্ভীরা পূজা 


এতকিছুর পরও তারা যদি পুজাই করতে চান কি আর করার আছে! 
আমরা মুসলমানরা ইবাদতই করব। 


অক্টোবর ২৩, ২০১৯ 


যতটুকু জেনেছি আখেরী চার ARIA নিয়ে বেরলভীদের মধ্যে অনেক 
বাড়াবাড়ি ও বানোয়াট আমল রয়েছে। কিছুটা নমুনা আমরা দেখব 
তাদের মুখপত্র মাসিক তরজুমানে। এরপর দেখব এই বিষয়ে 
মাওলানা আহমাদ রেযা খান বেরলভী এবং মুফতী আহমাদ ইয়ার 
খান নঈমী সাহেবদ্ধয় কি বলেন। 


মাসিক তরজুমান 

আখেরী চাহার সম্বাহ : সফর মাসের শেষ বুধবার অতি গুরুত্ব 
সহকারে পালন করা হয়। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলায়হি 
ওয়াসাল্লাম'র প্রতি ইহুদীগণ যাদু করেছিল এবং এর বাহ্যিক প্রভাব 
তাঁর দেহ মোবারকের বহির্ভাগে ক্রিয়াশীল হওয়ায় তিনি অসুস্থ হয়ে 
পড়েন। 

হাবীবকে এ সম্পর্কে অবহিত করেন। অতঃপর প্রভাব নষ্ট করার পর 
হুজুর সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এ সফর মাসের শেষ বুধবার 
সুস্থতা বোধ করেন এবং গোসল করেন। নিয়ে বর্ণিত কার্যদ্বারা এ দিন 
উদযাপন করা অত্যন্ত উপকারী ও ফলদায়ক। সারা বৎসরের বালা- 


88 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
মছিবত, রোগ-শোক থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে এ আমল 
অত্যন্ত ফলপ্রদ বলে সূফী সাধক ও আলেমগণ মত প্রকাশ করেন। 


আমল : শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোছল করা উত্তম। অতঃপর 
সুর্যোদয়ের পর দোহার নামাযান্তে দুই রাকাত নফল নামায পড়া A | 
প্রতি রাকাতে সুরা ফাতিহার পর এগারবার সূরা ইখলাস বা কুল 
হুয়াল্লাহু আহাদ, সালাম ফিরানোর পর সত্তরবার বা ততোধিক দরূদ 
শরীফ পাঠ করে 6۳5 দু'আ তিনবার পাঠ করবেন- 


উচ্চারণ : আল্লাহুম্মা ছাররিফ আন্নী ছুআ হাযাল ইয়ামা ওরা আছিমনী 
মিন ছূয়িহী ওয়ানাযিনী আম্মা আছাবা ফীহি মিন নাহু ছাতিহী ওয়া 
কুরবাতিহী বিফাযলিকা এয়া দাফিয়াশ শুরুরি ওয়া এয়া মালিকান 
নুশুরি এয়া আরহামার রাহিমীন; ওয়া ছাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া 
আলিহিল আমজাদি ওয়া বারাকা ওয়া সাল্লাম । 


সিনায় 255 দিলে এবং কলা পাতায় বা কাগজে লিখে তা পানীয় জলে 
দিয়ে তা পান করলে আল্লাহর রহমতে বহু রোগ থেকে মুক্তি পাওয়া 
যায়। 


আয়াতে সালাম 

এ ৩৫6 এ] ও سَلامٌ عَلَى وح‎ ped AI بشم الہ‎ 

৩৯ এ سَلَامٌ‎ Geil ری‎ ৩১৩৪ ক] এত BL Gorin) 

৬ ৩০৫ Goll سَلام عَلَى‎ এসি of QUIS 5০ 

১০ ৩4০ ৩০৪১৬ طلغ‎ ASCE سَلام علی امرس سَلام‎ জি 
Ase 


89 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


এ দিন গোসল করার পর একটি পবিত্র ও পরিক্ষার পাত্রে পানি নিয়ে 
কলাপাতা বা কাগজে ACI দু'আ ও নক্সা লিখে পাত্রের পানিতে 
ঢালবেন। আল্লাহর ফজলে রোগ-ব্যাধি থেকে এর দ্বারা নিরাপদ 
থাকবেন। 


দু'আ ও নক্সা 
পা 


KS‏ من ১৬‏ من US 04201 oes‏ غفورا 


4 9 2 
3 5 7 
8 1 6 


জাওয়াহেরুল PLT ৫ম খন্ডের ৬১৬ পৃষ্ঠায় উল্লেখ আছে 7 


মাসের শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোসল করা উত্তম | ICTS 
পর দুই রাকাত নফল নামায পড়া ভাল। 


নিয়ম: প্রথম রাকাতে 'কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এবং দ্বিতীয় 
রাকাতে “কুলিদ উল্লাহা আওয়িদুর রহমান' থেকে সূরার শেষ পর্যন্ত 
পাঠ করবে। সালাম ফিরানোর পর নিয়োক্ত দু'আ পাঠ করবে- 
আল্লাহুম্মাছরাফ আনী শাররা হাযাল ইয়াউমা' ওয়াছিমনী মিন 
শাউমিহি ওয়াজতানিবনী আম্মা আখাফু ফীহি মিন নহুছাতিহী ওয়া 
কুরবাতিহী বিফাদলিকা ইয়া দাফিয়াশ শুরুরি ইয়া মালিকান নুশুরি 
ইয়া আরহামার রাহিমীন। 


90 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


অনুরূপভাবে “জাওয়াহেরে কানজ, ৫ম খণ্ড, ৬১৭ পৃষ্ঠায় আছে, মাহে 
ছফরের শেষ বুধবার 'সপ্তসালাম' লিখে তা পানিতে ধুয়ে পানিটুকু 
পান করবে। আবদুল হাই লক্ষৌভী সাহেব তার মজমুয়ায়ে 
ফতওয়ায়ও একথা উল্লেখ করেছেন। “তাযকিরাতুল আওরাদ" 
কিতাবে উল্লেখ আছে- 

যে ব্যক্তি আখেরী চাহার AVA প্রত্যেক ওয়াক্ত নামাযের পর আয়াতে 
রহমত (সাত সালাম)পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয় বা তা পানের 
উপর লিখে ধুয়ে পান করে, আল্লাহ পাক তাকে সব রকম বালা 
মুছিবত ও রোগব্যাধি হতে নিরাপদ রাখবেন। 


“আনওয়ারুল আউলিয়া" কিতাবে বর্ণিত আছে- যে ব্যক্তি আখেরী 
তাকে হৃদয়ের প্রশস্ততা দান করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার 
পর এগার বার সূরা ইখলাস নামায শেষে ৭০বার দরূদ শরীফ পড়বে 
(আল্লাহুম্মা 318 আ'লা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল 57 
ওয়া আলা আলিহি ওয়া আছহাবিহী ওয়াসাল্লাম) অথবা প্রতি রাকাতে 
৩ বার সূরা ইখলাস দ্বারা নামায শেষ করে ৮০ বার সূরা আলাম 
নাশরাহলাকা, সূরা নছর, সূরা ۹ ও ইখলাস পড়বে 15° 


মাওলানা আহমাদ রেযা খান সাহেব বলেন, 
জীওয়াবঃ আখেরী চাহার “Ria কোন ভিত্তি 65۱ (হাদিস দ্বারা 
সাব্যস্ত না হলে তাকে ভিত্তিহীন বলা হয়-অনুবাদক)। ওই দিন হুযুর 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করার কোন প্রমাণ 
মিলে না বরং যে রোগে ওফাত শরীফ হয়েছে তার সূচনা সে দিন 
থেকে ধরা হয়। আর একটি হাদীসে মারফু এসেছে- 


% মাসিক তরজুমান, সফর ১৪৩৯, অক্টোবর-নভেম্বর ২০১৭, পৃঃ ১০-১১ 


91 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
أربعاء من الشهر یوم نحس مستمر‎ লা 

(এ মাসের শেষ বুধবার হচ্ছে ঘটমান অকল্যানের দিন।) আরো বর্ণিত 
ওয়াত তাসলীম ওই দিনই রোগাক্রান্ত হয়েছিলেন। ওই দিনকে অশুভ 
মনে করে মাটির বাসন-কোসন ভেঙ্গে ফেলা গুনাহ। তা সম্পদ নষ্ট 
করা। প্রকৃতপক্ষে এ সব কথা-বার্তা ভিত্তিহীন ও অনর্থক। আল্লাহই 
WAG | 

মাঝে প্রচলিত কুপ্রথা ও কুধারণার বিরোধিতা করেছেন। তাও 
দলীলের ভিত্তিতে। তাঁর বক্তব্যে প্রচলিত বরকতময় গোসল সম্পর্কে 
বিরূপ মন্তব্য পাওয়া যায় না। অনুবাদক) 


সফর মাসের আখেরী বুধবার সম্পর্কে যে রেওয়ায়েতটি প্রসিদ্ধ অর্থাৎ 
এদিন নাকি হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরোগ্যের 
গোসল করেছিলেন, সেটা নিছক ভূল মাত্র। সঠিক রেওয়ায়েত হচ্ছে 
সফরের সাতাশ তারিখ রোগাক্রান্ত হন অর্থাৎ জ্বর ও মাথার ব্যথা শুরু 
হয় এবং ১২ই রবিউল আউয়াল সোমবার পর্দার অন্তরালে চলে যান। 
মাঝখানে কোন আরোগ্য লাভ করেননি। কুরআনখানি, ফাতিহা 
যখনই করা হোক না কেন, কোন ক্ষতি নেই, কিন্তু ঘরের ঘটিবাটি 
ভেঙ্গে ফেলা সম্পদের অপচয় হেতু হারাম। °" 


° মাওলানা আহমাদ রেযা খান বেরলভী, আহকামে শরীয়ত, বাংলা, পৃঃ 
১৭৫। অনুবাদক, মাওলানা মুহাম্মাদ ইসমাইল। 

গ মুফতি আহমাদ ইয়ার খান নঈমী, ইসলামী জিন্দেগী, বাংলা, পৃঃ ৪৩- 
88 ۱ অনুবাদক, অধ্যাপক লুতফুর রাহমান 


92 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


আফসোস! বরকতময় গোসল শরীফ সহ আরো নানা বানোয়াট 
আমল যা মাসিক তরজুমানে উল্লেখ করা হয়েছে, বেরলভীদের দুই 
ইমামের কেউ বলেননি কিন্তু চলছে মসলকে আলা হযরতের নামে। 


জাল হাদীসঃ ফাজিলে বেরলভী বলেছেন, আর একটি হাদীসে মারফু 
এসেছে- 
آخرٌ أربعاء من الشهر یوم نحس مستمر‎ 
(এ মাসের শেষ বুধবার হচ্ছে ঘটমান অকল্যানের ۴۶ 1) 
এই হাদিসটি আমার জানামতে ۰۶ 


* قال محفوظ بن ضيف الله شيحابي: تخريج حديث: آجژ أَزبعَاءَ في الشَهْرء یوم এ‏ 


w Zo & 


৮ 
2 


(موضوع): رواه القاضي وكيع في "العْرّر من الأخبار وابن مزدویه في "تفسيره"» 
والخطیب البغدادي في "تاريخه" أيضاًء لکن بلفظ: من الشّهِرء عن ابن ০৭৫‏ رضي الله 
عنه مرفوعاً. 

وسنده ضعيف ie‏ فيه مَسلّمة بن 546০]‏ وهو: متروك ا حدیث: وفيه أيضاً من لا 
مرف حاله في الحديث» بالإضافة إلى খত‏ أخرى وهي: الانقطاع. 

وهذا الحديث أورده الحافظ ابن الجوزي في "الوضوعات" وقال عنه: لا يصّح, Sly‏ 
السيوطي في "اللآلئ পপ‏ وني "الجامع الكبير"» ووافقھما العُماري ও‏ "الداوي 
لعلل الجامع الصغير وشرحي الناوي . 

وقال الإمام الذهبي في كتابه "مختصر الموضوعات": فيه مَسلّمة وهو متروك. 

وقال عنه الحافظ ابن حجر في "لسان الميزان": حديث منكر. 

وقال الحافظ sel‏ في "المقاصد الحسنة": طرقه كلها واهية. 


93 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


মুফতি আহমাদ ইয়ার খান নঈমীর ভূলতথ্যঃ 

নঈমী সাহেব বলেন, 

“সঠিক রেওয়ায়েত হচ্ছে সফরের সাতাশ তারিখ রোগাক্রান্ত হন 
অর্থাৎ জ্বর ও মাথার ব্যথা শুরু হয় এবং ১২ই রবিউল আউয়াল 
সোমবার পর্দার অন্তরালে চলে যান।« 


সফর মাসের ২৭ তারিখ যদি বুধবার হয়, কোন ভাবেই ১২ই রবিউল 
আউয়াল সোমবার হয় না। নিয়ের চার্টটি দেখুন, 


وقال الإمام الشوكاني في "الفوئد المجموعة": رواه ابن 85502 وقي ০১০০০]‏ متروك. 

وقال Lat‏ في نفس الموضع: رواه الخطیب By‏ إسناده کذاب. 

والحديث موضوع كما جزم بذلك الإمام ابن ا جوزيء والعلامة الألباني» والدكتور بشار 
عوّاد البغدادي في تحقيقه: لتاريخ 9০৬‏ والعلمة الفسر الطاهر بن عاشور نقلاً عن 
بعض الأئمة وأقرّه على ذلك العلامة الدكتور بكر أبو زيد في "معجم المناهي اللفظية"» 
وغیرهم . 

قلت: by‏ هذا الحديث الوضوع دعوة ظاهرة إلى GIS‏ ولّطیر؛ OF Ze‏ من آثاره 
السكيئة في بعض البلاد الاسلامية ST‏ بعض النّاس یتشاء‌مون بهذا البوم» ویتحاشونّ فيه 
il‏ وعقد الزواج وعيادة المريض» وجميع الأمور الرجو فيها ا حیر؛ وهذا آمر قبیح 
ue‏ واعتقاد باطل ومذموم» إذ لیس في الأيام نحس ولا شوّم 


94 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


বুধবার ২৭ সফর 

বৃহস্পতিবার ২৮ সফর 

শুক্রবার ২৯ সফর 

শনিবার ৩০ সফর 

রোববার ১ রবিউল আউয়াল 
সোমবার ২ রবিউল আউয়াল 
মঙ্গলবার ৩ রবিউল আউয়াল 
বুধবার ৪ রবিউল আউয়াল 
বৃহস্পতিবার ৫ রবিউল আউয়াল 
শুক্রবার ৬ রবিউল আউয়াল 
শনিবার ৭ রবিউল আউয়াল 
রোববার ৮ রবিউল আউয়াল 
সোমবার ৯ রবিউল আউয়াল 
মঙ্গল বার ১০ রবিউল আউয়াল 
বুধবার ১১ রবিউল আউয়াল 


95 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


বুধবার ২৭ সফর 
বৃহস্পতিবার ২৮ সফর 

শুক্রবার ২৯ সফর 

শনিবার ১ রবিউল আউয়াল 
রোববার ২ রবিউল আউয়াল 
সোমবার ৩ রবিউল আউয়াল 
মঙ্গলবার ৪ রবিউল আউয়াল 
বুধবার ৫ রবিউল আউয়াল 
বৃহস্পতিবার ৬ রবিউল আউয়াল 
শুক্রবার ৭ রবিউল আউয়াল 
শনিবার ৮ রবিউল আউয়াল 
রোববার ৯ রবিউল আউয়াল 
সোমবার ১০ রবিউল আউয়াল 
মঙ্গল বার ১১ রবিউল আউয়াল 
বুধবার ১২ রবিউল আউয়াল 


96 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
আল্লাহর রাসূল ঞ মধ্যখানে কিছুটা সুস্থ হওয়ার ঘটনা প্রমাণিত। 
ইমাম বুখারী বর্ণনা করেন, 
کول الله‎ ০ روی البخاري:‎ 
৩৫ EFS 7 ওঠ ও ০০% তা 3 وا‎ Ske ৫ ies ug 
هل‎ ju ৬৬ esl eek ١ 15 ৩৬ ও ہین‎ ০৮৪ 3 Su, Le د‎ ০47 
ESG Je ال مُو‎ এ ۾ عَائْشَةُ فلت‎ 7013 NBD من‎ 5০৯৩ 
من‎ ৬1985 " اه وڈ‎ Wt یل بعد کا تخل‎ 0 Kate 
3 12550 4 rt zl da RE | لن‎ i سبع قرب‎ 
ওঁ اقب‎ Ob من‎ le نطب‎ ab 2 BE رؤج الي‎ alt ৩ 

جعل তা CS ৮৪‏ قڏ 85 LIE‏ وخرع إلى ৮৩‏ فصلی م وَحَطْبَهُمْ. 
(رضى الله عنها) 55۳5 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী‏ 
হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি‏ 
ওয়াসাল্লাম এর বয়স বেড়ে গেল এবং রোগ-যন্ত্রা তীব্র আকার ধারণ‏ 
করল, তখন তিনি তাঁর স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন যে, তিনি যেন‏ 
আমার গৃহে অসুস্থ কালীন সময় অবস্থান করতে পারেন। এরপর তাঁরা‏ 
অনুমতি দিলে তিনি দু*ব্যক্তি অর্থাৎ "আব্বাস ও আরেকজনের‏ 
সাহায্যে এভাবে বেরিয়ে আসলেন যে, মাটির উপর তাঁর দু'পা‏ 
৬৯)‏ الله ) হেচড়াতে ছিল। (বর্ণনাকারী বলেন) আমি ইবনু "আব্বাস‏ 


কে হাদিসটি জানালে তিনি বলেনঃ আপনি কি জানেন, আরেক‏ (عنهما 


ব্যক্তি- যার নাম *আয়িশাহ উল্লেখ করেননি, তিনি কে ছিলেন? আমি 
উত্তর দিলামঃ না। 


97 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


তিনি বললেনঃ তিনি হলেন "আলী । 'আয়িশাহ বলেনঃ যখন তাঁর 
রোগ-যন্ত্রণা আরো তীব্র হল তখন তিনি বললেন, যে সব মশকের মুখ 
এখনো খোলা হয়নি এমন সাত মশক পানি আমার গায়ে ঢেলে দাও। 
আমি লোকজনের কাছে কিছু অসীয়ত করে আসার ইচ্ছে পোষণ 
করছি। তিনি বলেন, তখন আমরা তাঁকে তাঁর স্ত্রী হাফসা -এর একটি 
কাপড় কাচার জায়গায় নিয়ে গিয়ে বসালাম। এরপর তাঁর গায়ের 
উপর সেই মশকগুলো থেকে পানি ঢালতে লাগলাম। অবশেষে তিনি 
আমাদের দিকে ইশারা দিলেন যে, তোমরা তোমাদের কাজ করেছ। 
তিনি বলেনঃ এরপর তিনি লোকজনের দিকে বেরিয়ে গেলেন। আর 
তাদের নিয়ে সালাত আদায় করলেন এবং তাদের সম্মুখে খুত্বা 
6 2 


الرحيق ا مختوم: 

ويوم الأربعاء قبل خمسة أيام من الوفاة» اتقدت حرارة العلة في بدنه» فاشتد 
به الوجع وغمي» فقال : هريقوا علي سبع قرب من آبار شتى» حتى أخرج إلى 
الناس» فأعهد إليهم فأقعدوه في مخضب. وصبوا عليه দে‏ حتى طفق يقول : 
ee‏ 

وعند ذلك أحس ABE‏ فدخل المسجد- وهو معصوب الرأس- حت جلس 
على المنبر» وخطب الناس- والناس مجتمعون حوله -فقال: 


° বুখারী ৫৭১৪ 


98 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
رواية قاتل‎ Bg - لعنة الله على اليهود والنصارى» اتخذوا قبور أنبيائهم مساجد‎ 
الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد وقال :لا تتخذوا قبري وثنا‎ 


رر 64 


ওফাত প্রাপ্তির পাঁচ দিন পূর্বে বুধবার দিবস দেহের উত্তাপ আরও বৃদ্ধি 
পায়। এর ফলে রোগযন্ত্রণা আরও বৃদ্ধি পায় এবং তিনি সংজ্ঞাহীন 
হয়ে পড়তে থাকেন। এ অবস্থায় তিনি বললেন, 

(5 ASE ৩ এ EE NT قرب من‎ E> ৩১৮) 
লোকজনদের নিকট গিয়ে উপদেশ দিতে পারি। এ প্রেক্ষিতে নাবী 
কারীম يه‎ কে একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে তাঁর উপর এত বেশি 
পরিমাণ পানি ঢালা হল যে, তিনি নিজেই ক্ষান্ত হও', ক্ষান্ত হও' বলতে 
থাকলেন। 

সে সময় নাবী কারীম ঞ্ এর রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং 
তিনি মসজিদে গমন করেন। তখনো তাঁর মাথায় প্রি বাঁধা ছিল। 
তিনি মিম্বরের উপর উঠে বসেন এবং ভাষণ প্রদান করেন। সাহাবীগণ 
আশপাশে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, ইয়াহুদ ও নাসারাদের 
উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ কারণে যে, তারা তাদের 
নাবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। অন্য এক রেওয়ায়াতে 


(৮৮5 (9 9 WABI 04০06 الله یود‎ 099) 


““صفي الرحمن المباركفوري (ت (ay ٤۲۷‏ الرحيق المختوم» إلى الرفيق الأعلى 
الأسبوع الأخير» ص 427 الناشر: دار املال 


99 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ইহুদী ও নাসারাদের প্রতি আল্লাহর শাস্তি যে তারা তাদের নবীদের 
কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে।95 


البداية والنهاية 

SN lo ہی ھٰ"ە" ء‎ 00 
ان‎ ots. ee الصّحَابَة‎ Bh تت7"‎ | 
ও KS Sf sf عِوَضًا عَمّا‎ ৬৪৫ 95৩ كلهي ول خُطبتَة‎ (৯১০৬ مغ‎ 


4074 


SN 2 Lol وَالكَلام بَيْنَ يَدَيْ هو‎ 8১0 alle এসি ود‎ ah 
EE وَعَنًا من باب الِاسْتِشْفَاءِ‎ 44 iE 4 Be ine 1০155 
৮০) ale হে ১9:০8 المَؤْضع»‎ 56 9০ وَرَدَتْ ا الْأَحَادِيتُ في‎ ৮৫ 
২০ ও ELS حَطبَهُمْ‎ 2 ০ dad ভ হি اغْمَسَلَ‎ ৭১৩৪ 
عنها‎ Bl رضي‎ 2৩ 
ENS الْأَحَادِيثِ 55091 في‎ 2 
cid عَنْ‎ QA بن عبد‎ IA عَنْ‎ LoD ott ath oth: 8৪ ال‎ 
১০5 ১৯ এ بن‎ al ئن مساق عن الڙغريَ» عن‎ ৪৬০ ES لن‎ 
Sb IT من سَبْع قرب من سبع‎ EE و آفیضوا‎ 
1% ০4৫ TUG AE ul الس‎ এ agi epi & 
ih وَدَعَا‎ oh 58256 5৪1 ০৬ ذکر‎ ale tly الله‎ ১৩ بَعْدَ‎ SS ما‎ 


55 আর রাহীকুল মাখতৃম, বাংলা, পৃঃ ৫২৯ - ৫৩০, অনুবাদক আব্দুল 
খালেক রহমানী 


100 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


as على‎ "0۶ ۰ ۴ 

لا تر بك ভগ 3 ane ys‏ یه Wists aia‏ عَنْ 
Ju 2" NE‏ عَلَيْهِ NE‏ والستلام উহ"‏ لاس 61 ১৩০ ৩1425‏ اللہ 
4 خی له AN Gy‏ و is‏ ما Le‏ الله "قفهمها أَبُو کر 25 الله عن 
ও i‏ لاس SS‏ ۳ :بل Yh GE EAB Dds ৬৪‏ ال 


GEN Sig عذو‎ রি ee ae AN 052, 


4 
و 


3g Ades 2‏ لا Wet ALi‏ عنيي 

أل ي ৫4565 155445258৮5‏ 
০৬‏ الواقڍي তা 2 ও:‏ زد بن ০০০৪৮‏ عَنْ عَائْسَةَ بِنْتِ 9০‏ عَنْ 
SL 3 te eal‏ وج ৫5০০0: «ede & তে‏ الله ০৬ জু‏ رس 
এ‏ كلكا استّوی على ab‏ حدق لاس Gaby‏ واستگفود كقال :6 
نَفْسِي 253 ےت د ৩4585 25 UL‏ 
ALS u Js‏ به أن 5225 94500 لین 903 dy" JG 2 sh‏ عَبْدَا 
مر غاد اھ ير Sys AN Se‏ ما Le‏ الب 989 ঢ dedi‏ عند الله 


4 এ 


2৬৮9 WL টি 00 وقال :با‎ SEY এ SSH SS" 
এড بكر‎ ঠা 0 مخ‎ AB لله‎ 12758591552 


3 3 


0559 الله BE‏ وَجَعَلَ 4520 الله BE‏ يمول لَه as গত"‏ 


۴ أبو الفداء إسماعيل بن عمر بن كثير القرشي البصري ثم الدمشقي (ت 774 ه) ء البداية والنهاية 
এ‏ سنة إحدى عشرة من الهجرة فصل في الآيات والأحاديث المنذرة بوفاة رسول اللہ BE‏ » ج8 
ص 39-38 تحقيق: عبد الله بن عبد ا حسن التركي الناشر: دار هجر للطباعة والنشر والتوزيع والإعلان 
الطبعة: الأولى» ۱۸۱۸ ه - ۱۹۹۷ م سنة النشر: NEVE‏ ه / ۲۰۰۳ م عدد الأجزاء: ۲۱ 


101 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 
এ ছাড়া নবী করীম (KEL) তাঁর ওফাতের পাঁচ দিন আগে বৃহস্পতিবার 
একটি অতীব গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন যাতে তিনি সকল 
সাহাবীর তুলনায় (আবু বকর) সিদ্দীক (০ )رض الله‎ এর মাহাত্ম্য শ্রেষ্ঠত্‌ 
বিবৃত করে দিয়েছিলেন। সেই সাথে রয়েছে সকল সাহাবীর 
(228) এর সুস্পষ্ট নির্দেশ । বর্ণনা পরে আসছে। এমন সম্ভাবনা 
রয়েছে যে, তিনি তাঁর লিপিতে যা লিখে দেয়ার ইচ্ছা করেছিলেন, 
তাঁর এ ভাষণটি ছিল তারই বিকল্প। এ মাহান অভিভাষণের আগে 
নবী করীম (GAL) গোসল করেছিলেন। ঘরের লোকেরা এমন সাতটি 
মশক হতে তাঁর গায়ে পানি ঢাললেন, যেগুলোর 'মুখের বাঁধন' খোলা 
হয়নি। এ বিষয়টি 'সাত' সংখ্যা যোগে নিরাময় লাভ সম্পর্কিত। 
অন্যত্র এ বিষয় অনেক হাদিস উদ্ধৃত হয়েছে। মোট কথা, রাসূলুল্লাহ্‌ 
(G22) গোসল করার পরে বের হয়ে এসে লোকদের নিয়ে সালাত 
আদায় করলেন; তারপর তাদের সামনে ভাষণ দিলেন। আইশা ) رضي‎ 
৬০4) বর্ণিত পূর্বোল্লিখিত হাদীসে যেমন বলা হয়েছে। 


ওফাত পূর্বকালীন নবী করীম (HE) এর ভাষণ ও সংশ্লিষ্ট বিষয়ে 
বিবৃত হাদিসসমূহের আলোচনা 
বায়হাকী (র) বলেন, হাকিম (র).... আইয়ুব ইবন বাশীর (4 (رضي الله‎ 
সুত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (KEE) তাঁর (অন্তিম) অসুস্থতা 
উপরে পানি ঢেলে দাও; যাতে আমি বের হতে পারি এবং লোকদের 
অংগীকার নিতে ও উপদেশ দিতে পারি।" তাঁরা তা পালন করলেন। 
রাসূলুল্লাহ (১) বের হয়ে এসে মিম্বরে উপবেশন করলেন। তখন 
আল্লাহর TT ও তাঁর ছানার পরে নবী করীম (LAL) প্রথম যে বিষয়টি 
আলোচনা করলেন তা ছিল Varna শহীদগণের আলোচনা তিনি 


102 | ফাজিলে বেরলভী সমাচার ১ম 8 
তাঁদের জন্য মাগফিরাত প্রার্থনা করলেন এবং তাদের জন্য দু'আ 
করলেন। তারপর তিনি বললেন, 

"হে মুহাজির জামাআত! তোমরা বৃদ্ধি পেয়ে চলেছো, আর 
আনসারীরা তাদের স্থিতাবঙ্থায় রয়েছে, বৃদ্ধি পাচ্ছে না। ওরা আমার 
সে (সুরক্ষিত) সিন্দুক, যাতে আমি আশ্রয় নিয়েছি। তাই তাদের 
মধ্যকার সঙ্জনদের সম্মান করবে এবং অন্যায়কারীদের মার্জনা 
করবে।" তারপর রাসূলুল্লাহ্‌ (KEL) বললেন, লোক সকল! আল্লাহ্‌ 
পাক তাঁর বান্দাদের মাঝে এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে 
যা রয়েছে এ দুয়ের মাঝে একটি বেছে নেয়ার ইখতিয়ার দিলেন, সে 
বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তাই ইখতিয়ার করল।" জনতার 
মাঝে আবূ বকর (iz (رضي الله‎ এ কথার ۵755 অনুধাবন করে কাঁদতে 
লাগলেন এবং বললেন, “বরং আমরা আমাদের জীবন, আমাদের 
সন্তান-সন্ততি ও সম্পদ-সম্পত্তি আপনার জন্য উৎসর্ণিত করছি।" 
রাসূলুল্লাহ (8১) বললেন, ধীরে আবু বকর। (ব্যস্ত হয়ো না।).... 
মসজিদ মুখী এ দরযাগুলোর দিকে লক্ষ্য কর! এগুলো বন্ধ করে 
দেবে- আবু বকরের ঘর হতে যেটি রয়েছে সেটি বাদে। কেননা, সঙ্গী 
হিসাবে আমার কাছে তার চাইতে শ্রেষ্ঠ কাউকে আমি জানি না। এ 
হাদিসটি মুরসাল (সনদ বিযুক্ত) তবে এর অনেক শাহিদ (সমর্থক) 
রিওয়ায়াত রয়েছে। ওয়াকিদী (a) বলেন, ..... নবী করীম (ধু) 
এর সহধর্মিনী, উম্মু সালামা we ঞ (رضي‎ হতে বর্ণনা করেন, তিনি 
বলেন, "এক টুকরা কাপড় দিয়ে মাথায় পটি বেঁধে "রাসূলুল্লাহ্‌ (EL) 
চারদিক ঘিরে ফেলল এবং বেষ্টনী বানিয়ে ফেলল। তখন নবী করীম 
(ইট) বললেন, "যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ! এ মুহূর্তে আমি 
অবশ্যই হাওয (-ই কাওছার)-এর উপরে অবস্থান করছি।” তারপর 
তিনি তাশাহহুদ (হামদ ও সালাত আদায় করলেন। তাশাহহুদ শেষে 
তিনি প্রথম যে কথাটি বললেন, তা ছিল এই যে, Varna শহীদদের 


103 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


জন্য মাগফিরাতের দু'আ। তারপর বললেন, আল্লাহর বান্দাদের মাঝে 
একজন বান্দা দুনিয়া এবং আল্লাহর কাছে যা রয়েছে (এ দু'য়ে)-এর 
মাঝে ইখতিয়ার প্রদত্ত হয়ে সে বান্দা আল্লাহ্র কাছে যা রয়েছে তা 
পছন্দ PATI” এ কথা শুনে আবূ বকর (ue ti ৬৯) কাঁদতে শুরু 
করলেন। আমরা তাঁর সে কান্নায় বিস্ময়বোধ করলাম। তিনি বললেন, 
আমার মা-বাপের কসম! আমরা আপনার জন্য উৎসর্গ করছি 
আমাদের পিতাদের আমাদের মাতাদের এবং আমাদের জীবন ও 
সম্পদসমূহ! এতে খোদ রাসূলুল্লাহ (KEL) ই ছিলেন “ইখতিয়ারপ্রাপ্ত 
বান্দা এবং আবু বকর (রা) ছিলেন আমাদের মাঝে রাসূলুল্লাহ (&%) 
এর ব্যাপারে সর্বাধিক বিজ্ঞজন। 

রাসূলুল্লাহ (E) তাঁকে বলতে লাগলেন ধীরে! (ব্যস্ত হয়ো না!)। 
ইমাম আহমদ (র) বলেন, আবু আমির (র), আবু সাঈদ (we الله‎ ৬৯) 
হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ ( تہ‎ ভাতিজা 
তিনি বললেন, আল্লাহ্‌ একজন বান্দাকে দুনিয়া এবং তাঁর (আল্লাহর) 
কাছে যা রয়েছে তার মাঝে (পসন্দ ও বাছাই করার) ইখতিয়ার দিলে 
সে বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা পসন্দ করল।" বর্ণনাকারী 
বলেন, 'এতে আবূ বকর (we ঞ ৮৯) কেঁদে দিলেন।" বর্ণনাকারী 
বলেন, আমরা তাঁর কান্না দেখে বিস্মিত হলাম এ কারণে যে, 
রাসূলুল্লাহ رم‎ তো কোনও বান্দা সম্পর্কে খবর দিচ্ছিলেন (তাতে 
কান্নার কি রয়েছে? পরে বুঝা গেল যে অথচ রাসূলুল্লাহ্‌ (GE) ই 
ছিলেন ইখতিয়ার প্রদত্ত ব্যক্তি এবং আবূ বকর ছিলেন সে বিষয় 
আমাদের মাঝে সর্বাধিক বিজ্ঞ। 97 


৭ আল বিদায়াহ ওয়ান নিহায়াহ, বাংলা ৫ম খণ্ড, পৃঃ ৩৭৮-৩৮০, 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। 


104 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


পরিশিষ্ট _ কিতাবের 7 


ےہ 
La‏ 
সঃ‏ 


کیا فوث هر زمانى میں هوتا هى ؟ 0 
عرض : ফাজিলে বেরলভী Set Celie‏ 
ارشاد : فوٹ AIL‏ مان قال ر کے ۔ সমাচার ১‏ 
نوت کا كنت 
عرض : et‏ کے مرا ے مالا ت شف ( نفام sn(,‏ ؟ 
اراد : !با یں رال ول ٹل ital PUT‏ اٹ کدووزی ہو ہیں۔ اتا 


tx 918 IS 2: 0‏ اوروز (০৪০৪৮ 9 Perley‏ "را ب اوروز ہروس يب ( i‏ أن 
Df (itp‏ ساطت شل وز مروست چپ وزرا مت سے ال ہوا سے ماف لطنتت ونيا که 
Heth,‏ ےاورول اپ چپ ریا ا وت وت تور سیر ال لی تال عم SL Bart‏ 0 


تیل مس )ضور( 2৯4৮০‏ )سل وز رس یپ اور روتی inp‏ )وز وس راست رأ 


کلب ے el ০০০4‏ مین whe?‏ إن شال نال تاز ہو اوروذارت امیر 6৩ A‏ 


2 مرت ہو اوران‎ ad flo ১ ৬৩৮৬০৮৫১4৫৬ fle ৮৮) vial ০০৪ “1 
۱ ۱ عزایت ہو‎ ffs ১১৯৬১ ٦ ت مان‎ PRA ৫5174849৮15 LAER 


৬:০৮: لی( ما وگو ارب‎ WAL Hy) sie ৮৬১৮৮৫৪৬৮৮১ (3৮ 
NP بسب‎ Find, ن ری(‎ (par تام | طلسم‎ PA Fl HY وال ماو(‎ 


10102 نی( el PE ৮6৮৪১ 1৮৮440৯১৪১৬‏ سب ألا 


ان کے :امب ہوۓ ان کے بعد پت افو ان( ৮৮১৯১‏ تل ০১6৮৯‏ برل کے دج یر فا 3 
ue’ wit 3 Alef” wir‏ بھی تور ل ور 8৮৮০৬৪৩১৬৫৪‏ ۱ 
৮৬৯০৩)‏ انگ ہب اب Mate”‏ تیال عربول ےک را 0299 ৮৫‏ 7 = 


آفراد کون میں؟ 


۰ ۰ 7 7 
عرض : ر اراد ৮৩৮‏ 


পাপা 


swateisla 


PINE) sr APSE AL NAVA ALL LY‏ وران رکد ا 
he st WL Sirgen IM i‏ جا ےک معان تك ل کا موہ سا اشک يار 
10//1/-4১5/9/5841-8)‏ 
Lrg el eS DL (Drain‏ 
مركي كل دا ر زر ل الام ےرت وان وس نا 
silt se PL 31‏ صرح فرع اش رو رھ پاڑے؟ 
أب :الوم tpl‏ بتكل نول رت نامر اذل فرت اوک رد کیج رک 


At tule Aiea we ا‎ 


لجواب: 
اللھم لک ad‏ خرن زط قال Pac bi‏ مار path‏ کک پنددا ردان 
৬ 17০‏ ان نیع ally‏ الهادى الى صراط مستفم بأ لاکن تن ول( ض ٹا 
یا ےک چا Se Tne‏ پک dha‏ وا وت ی 
7971 
ااام رام Beri‏ 
کسید مارا یمرک ےراہ لو كان بعدى نبى لكان عمر بن 
لخطاب lily to Female‏ والتسرمذى والحاك عن عفيفة بن Pg ply ple‏ 


106 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


visit: www. YaNabieipers-2 আলা হযরত 
সাহেব, মাওলানা মৌলভী রহম এলাহী সাহেব ব্যবস্থাপক আনজ্জুবান এ আহলে 
BTS ও শিক্ষক মাদ্রাসা আহলে সুন্নাত, মাওলানা মৌলভী আমজাদ আলী 


জাতীয় লোকদের সাথে মৌখিক আলাপ আলোচনা হওয়া যার প্রেক্ষিতে সে 
কিছুনা কিছু বকে যাবেই | যাতে খানুষ মনে করবে যে বড় বক্তা, প্রত্যেকটির 
শি সি মুখ বন্ধ করার | নির্লজ্জ নান্ডিকগণ 
SIE সম্মুখে ও বিরত থাকবেনা CRIS অনবরত বলতে খাকবে 
শীল গালা করে দেয়া হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের প্রতি নির্দেশ হবে 


ATER 
এটিই চায় খে মৌলিক Forfa দিয়ে 
করতে | তাদের কখনো এ সুযোগিণদেয়া 
প্রথমে তোমরা ইসলামের বৃত্তে এসো و‎ 
উপরি সস এ 
প্রশ্ন: মুসাফাহা প্রত্যাবর্তনের সময় করতে নিষেধ করা হয়েছেঃ 
উত্তর : না, নবী হ্রক্ট-এর সাহাবীগণ যখন পরস্পর সাক্ষাত করতেন মুসাফাহা 
করতেন আর যখন বিদায় নিভেন কোলাকুলি করতেন | 
প্রশ্ন : কোলাকুলি এক পক্ষ থেকে না উভয় পক্ষ থেকে করে? 
উত্তর : এক পক্ষ থেকেও হয়ে যাবে তবে আরবে উভয় পক্ষ থেকে করে | 
21۴) : জুমা, উভয় ঈদ ও পাঁচ ওয়াক্ত নামাযের পর যুসাফাহা করা কিরূপ? 


Te. [লস জলা) 


108 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


on)‏ ميا ريل نبت رالات مارا ككش ,هل نكن 
pho 1‏ ادردہ اام ما iv‏ %// مر ےکنا رن را 


দি ہے :ا نک افا ت دک‎ fe 
ا لے‎ 24 

9///9। بت ار‎ 6d Wwrr) 
sa phe رت در : اسب ددشي ةيلكب‎ 
اش رے و لام‎ eH سے ا را ےا‎ A) 
مرا‎ # iv 1 Nok اه‎ 2 ro 
کر ۽‎ 


109 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


لی کک رب مر تن خودی ACSF IU‏ 
طه‌ما এ‏ علیک 8১০ IVAN‏ 
“اس بخن یں رات کے جا حد یم ےم وق رآ ناس ےاج ر اکم مشهت شل “ey‏ 

pd EL PIU‏ رکز فر ا ے: 

Soe ৮9১4৮)‏ این cet”‏ ےا ےر بک عبادت ها یبا لک کک سوت" 

صاحب صا لین سے تہ بہت ضيف بوک تچ ری ALL reo‏ شب عقا ہک et SEP‏ 

چوت؟ Siti‏ الى اب می بت یف جوابادشاءاپنے بوڑ ھے ف NTE UTE ATE fOr‏ 
Sons)‏ دیا قول موق LF‏ ا ےو بون RZ‏ جب کل YE Sie ite iW a‏ یب 

sey igh a IH 


و سينا تورث ام شی اط من Ne Shae Pe‏ مش ل قدو ہر کی فا كا نكا ناز E‏ 
৬৫১৯৩৫৩১০৮৮ 780785৮2551 4 BEALL‏ ب 
ض 21 EP tiety tides,‏ 


৬৮০৫৬০৮১৬৪৩ 
SE DY من الیْسَاءِ‎ batt tte JED من‎ ০৫55 all oad 
Magenta جمردوں‎ UIN iit ے مقا بہت رک‎ VR Unf ہا‎ eA Cin” 

ض۷٤‏ لرا ام کے یناز ہو ہا ےک ا _ 
feu ১৬৪৩‏ قوی مس Ae both elmer corel Cie‏ 
ضرين A LL fe‏ ىكامامعناياهاة- 

FAVELA tA 

৫০/০৪০৬ be Pie Unc ہے۔امام ش كول ایی‎ ৪২৪০৪ LY; ৯৮৬১ 
ہے۔ ریت‎ Fer گی امامت :ا ند ہے اکر چرا کا قورت مو کہا یں کے بدن ب ول کے وا بم ت بمو لا لک‎ 
مایا ) نما رکولوگوں ذ‎ JA می ساوات کے اعد اما و صورت وو كلومو(‎ Sie اعت ی کے فا سے جب‎ 


110 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


visit: ۸۷۷۷۸۷۸۰۰۷۹] 
আ'লা হযরত 


নামায পড়তে দেখেন নাই | তিনি বলেন, তাকে কিছু বলোনা, তার মস্তক সর্বদা 


কাবা ঘরে সিজদারত ۱ 
প্রশ্ন : পুরুষের খোপা রাখা জায়েয আছে কি নাই কোন কোন ফকির খোপা 


SE De النتاء‎ 574590329৩4 م‎ ing SW 54 
pantie wer পরাগ লোকদের উপর যারা মহিলাদের সাদৃশ্য 


আলেম দাবীদারের নামাযও শুদ্ধ হচেছ না ۱ (অতঃপর سیت‎ 

কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে হওয়া উচিৎ, কখনো নিজের আবলের (০০ 
অহংকারী হও না । কারো গোটা জীবনের সৎ কর্ম সমূহ তার প্রতি আল্লাহ প্রদত্ত 
একটি নিয়ামতের সমকক্ষ হয় না | আগেকার উম্মতদের মধ্যে একজন আল্রাহ্র . 
সৎ বান্দাহ সমুদ্রের মধ্যে একটি পাহাড়ে যেখানে মানুষের চলাচল ছিল না রাত 
দিন আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন | আল্লাহ Geet ওয়া coe উক্ত 
পাহাড়ের উপর তার জন্য আনারের একটি বৃক্ষ জন্মান এবং একটি মিষ্টি ঝর্ণা 
প্রবাহ করেন ۱ তিনি, আনার খেতেন ও ঝর্ণার পানি পান করতেন অতঃপর 
আল্লাহর এবাদত করতেন এভাবে চারশ বছর অতিবাহিত করেন | উল্লেখ্য যে, 
যখন মানুষ একাকী নির্জনতায় জীবন যাপন করেন অন্য কেউ না থাকে তখন না 


111 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


3 و ہر‎ ae 
ہے نج‎ তাদের উপর কলেমা,নিকাহ 
তাজদীদ (সংস্কার) করা অত্যাবশ্যক এদের পিছনে ইকতি 
জায়েজ নেই SS না জেনে নামাযে ইকতিদা করে ফেললে তার 
পর হয়াদাহ বা পুনরায় আদায় করে নেয়া ওয়াজব। এ 
লোকগুলোর সাথে বিয়ে শাদী বৈধ নয় ।তাদেরকে তা'যীম 
করা, মেহমানদারী করা,জানাযায় উপস্থিত হওয়া,অসুস্থ অবস্থায় 
এদের সেবা করা জায়েয নেই।কারণ একজন কাফেরকে "শহীদ 
"মনে করার অর্থ হলো সে তাকে ঈমানদার মেনে নিয়েছে ।আবার 
তার জন্য (রহ,)বলে আল্লাহর রহমত প্রাপ্ত দাবী করেছে ॥যা 
শরীয়তের দৃষ্টিতে চরম আপত্তিকর ।কারণ من استخف بجنابه‎ 
الله عليه وسلم فهو كافر ملعون فی الدنيا والاخرة‎ Lo. 5 
ব্যাক্তি নবীজী আক্লা আলাইহিস সালাত ওয়াসসালামের শানে 
কটুক্তি করলো, নবীজীকে হেয় প্রতিপন্ন করলো সে ব্যক্তি ইহ ও পর 
ভয় জগতে কাফির ও অভিশপ্ত | সৈয়দ আহমদ যে কৃফরী করেছে 


তাতে জররাহ পরিমান সন্দেহ নেই।অতএব একজন কাফেরকে 
“শহীদ "উল্লেখ করে মুমিন মনে করার কোন যৌক্তিকতা নেই। 


112 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ওহাবী দেওবন্দী মুরতাদ 


شارکرنے عل tite‏ 
را of He eA i" Gibby‏ ےتا ا یکی ایک AME‏ خاد جركق ءال سے کا رل 
علا ےرام vi‏ کرطعدز یکی ০১৪‏ نے نے اس এ.‏ لے نكا كرلياس گرا لوا ۓ نمب یر نٹ ےآ و ل 6 ایک 
سال لز اتا خودخار nd‏ (الاصابة فى تمبیز الصحابة: حرف العینء ৬. (১‏ 
شدغلامكهآبجوآارد آپ جسوآسدوغلام ببرد 
8৮৮9-84-47)‏ ريت نو یبا CYL‏ 
ع شکارکرنے عد Sine‏ 


ee‏ “ورت م Pe 5 ১৬, Ve ৩ =~" = ৯০৫‏ ا كل ر ورف ض كو طر 0 صحرف بب ء 


7550৮০1৮182‏ یکل کے رو لش لو مو يض where 79০1524৮১৮০‏ کے مرد یا عور تک انتا 


كات نان :تا ئس ا ےی دباي قاد لد ری :یری چک ای مل PD‏ )مرت ينث ں کان سکم 


il ہوگا‎ PEL ti Mote صلی يمرن »انان ہو یا‎ eh be جتان نل تل سے نیا‎ tet 
احگام المرتدين“( نان کےا ام می كال ہیں‎ pore 7 اوراولادوَلَهُ الآ تا-عالمكيرية ثم لاظهيريه ے ے:‎ 
0 ا روج ملد ولا‎ 2০0 1১১ LUC: 4 (الغتشاوی الہندیة: کناب السير» مطلب موجبات الکفرہ ؟: ص‎ 
سے‎ fee eit s pL bby مرخ‎ Fae! HEADLESS و کذلك‎ SL DUS 
(Sires رع مرت گور تکا كار‎ She کار واسلے‎ 0545৮5০5০৮৮ 
TAT +۱ الباب الدالث» القسم السابع» ج‎ মু ى الھندیۂةء کتاب‎ 3) 
D7 5-5 
wu] Li 
3 a ~ 0 ۰ 
8| هد‎ le Aneel حور کل وا کے اعت راخ شک رت م ہی سک تیب‎ ig عسر‎ 


bu 


ae‏ ره ره هه رهز کر هه زره চো‏ زر هرز তোত‏ س سس سس کر سس Re SAG‏ سس کٹ سی سے سس سے سس سس سس سس سس سام 


تر رر رر رر ا الهدينة الظمية BODO OOOO OID ৮০৫)‏ 


113 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ওহাবী দেওবন্দী মুরতাদ 


ےپ visit: www. YaNapiin. » আনা‏ 
১৪70৮‏ © آب جوآم وقلا م جرد 

কথিত আছে- "শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে যায় a সব এ 
অবস্থায় যে, রাফেজী পুরুষ ও রাফেজী মহিলা যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ 
হওয়া যাচ্ছে তারা পূর্ববর্তী রাফেজীদের মত ইসলামের বৃত্ত থেকে বের হয়ে না 
গেলে ۱ বর্তমান যুগের রাফেজীরা সাধারণত: দ্বীনের প্রয়োজনীয় বিষয়ের 
wera এবং নিশ্চিত ধর্মত্যাগী তাদের নারী-পুরুষ কারো সাথে বিবাহ 
হতে পারে না, অনুরূপ ওয়াহাবী, কাদিয়ানী, দেওবন্দী, প্রকৃতি পূজারী সবাই 
মুরতাদ (ধর্ম ত্যাগী) ইত্যাদির নারী ও পুরণ্ঘদের সাথে বিবাহ হতে পারে না, 
এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্পষ্ট ব্যভিচার আলমগীরিয়্যায় 

থেকে বর্ণনা করা হয়েছে- أحكام المرتدين‎ ৮৪৮৬৮ তাতে আরো 


24৮46559৩0৩ ১৯8 

ale 

আপত্তি করছে যে, *সভ্যতা বিরোধী হচেছ 
লে তার সাথে মিলিত লা হওয়া" | 


۱ আসেন, জনৈক ব্যক্তি 
আওয়াজ দিল যে, কে মুসাফিরকে আহার দেবে? আমিরুল মু'মিনীন সেবককে 
বলেন, তাকে সঙ্গে নিয়ে এসো, সে আসল, খাবার যোগাড় করে দেন, মুসাফির 
খাওয়া আরম্ভ করে, তার মুখ থেকে এমন একটি শব্দ বের হয়েছিলো যা দ্বারা 
খারাপ আকিদার গন্ধ আসছিল | তৎক্ষণাৎ খাবার তার সামনে থেকে উঠিয়ে 
নেন ও তাকে কের করে দেন ॥ 
সংকলক : এ ঘটনা ২৮ রজব ১৩৩৭ হিজরি সাল শুক্রবার আসরের কাছাকাছি 
সময়ের | উক্ত সভায় কিছু এ লোকও ছিলো যারা খারাপ আকিদাপন্থীদের সাথে 


114 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


দ্বিতীয় বার আবার দৃষ্টি পড়ল এখন দেখলেন red হযরত 8 
গাউছুল ওয়াক্ত আবদুল আজ্তিজ দাকবাগ ee লিজ পীর উপস্থিত হন এবং 
বলেন আহমদ জেনে শুনে । সৈয়্যদি আহমদ সজ্জলমাসির দু'জন স্ত্রী ছিলেন | 
Pant আবদুল আজিজ দাকবাপ এ বলেন, রাতে এক জাগ্রত 
অবস্থায় অন্য স্ত্রীর সাথে সহবাস করেছ এটি উচিৎ নয় | আরজ করি, হুযুর, সে 
শ্রী সময় নিদ্রা যাচিছল | তিনি বলেন, RES ছিল না, 5555 জেলে 
নিয়েছিল | আরজ করি, হুযুর কিভাবে জানলেন? বলেন, যেখানে সে শায়িত 
ছিল সেখানে অন্য কোল sere ছিল? আরজ করি, হ্যা, একটি পালং শুন্য 


ছিল । আমি তাতে শায়িত ছিলাম কোন সময় পীর সুরিদ থেকে পৃথক বা দূরে 


বাচ্চাদের বায়আত কোন বয়সে হতে পারে?‏ : کے 
উত্তর : একদিনের বাচচা হলেও অভিভাবকের অনুমতি দ্বারা বায়আত হতে‏ 
পারে ١‏ 
চাদ দেখা প্রমাণে তার বার্তার উপর নির্ভরতা হয় কী হয় না?‏ : سے 
দেখুন, যাতে আমি পুর্ণিমার মত উজ্জ্বল‏ ازکی الاحلال উত্তর : আমার পুস্তিকা‏ 
করেছি যে, চাদ উঠা প্রমাণে তার ও পত্রের খবর গ্রহণযোগ্য নয় | তবে 2۵‏ 
সাহেব গ্রহণযোগ্য বলেছেন এবং নিজ জ্ঞানের বাহাদুরী দেখানোর জন্য হাস্যকর‏ 
fae সূলভ দলিল-প্রযাণ লিপিবদ্ধ করেন যে, "লিখা প্রহণযোগ্য, লিখা কলম দ্বারা‏ 
হোক বা দীর্ঘ বাশ দ্বারা হোক প্রত্যেক উপায়ে লিখা ।' মনে হয় এ বুযর্গদের‏ 
মতে তার প্রেরণকারী এ রূপ দীর্ঘ বাশ দ্বারা কিছু লিখে দিয়ে থাকেল |‏ 

তাদের এরুপ ফতোয়া আমার কাছে সংরক্ষিত আছে, যুক্তি সঙ্গত, 
বর্ণনাগভভাবে বাতিল ও প্রভ্যাব্যান যোগ্য | প্রথমত: তার বার্তায় লিখা-ই 
কোথায় দ্বিতীয়ত: চিঠি স্বয়ং কখন গ্রহণযোগ্য হব ۱ সব কিভাবে স্পষ্ট উল্লেখ 
আছে- اط يشيه الط‎ (একটি হস্ত লেখা অপর হন্ত লেখার সাদৃশ্যময়) এবং 
اط لا يعمل به‎ (হন্ত লেখা অনুযায়ী আমল করা যায় না) তৃতীয়ত: আপনার 
জন্য এ হাজার মাইল দুর থেকে সমদীর্ঘ বাশ দিয়ে উক্ত বার্তা প্রেরণ কারী 
লিখে না যে তার লিখা আপনার কাছে গ্রহণযোগ্য হবে বরং তার শুলো বাবুদের 
নিয়জ্সণে থাকে যারা কেবলমাত্র অপরিচিত ও অধিকাংশ নাস্তিক ॥ 
ery : হুযুর! ‘কুতুব’ তারার দিকে পা দেয়া কেন নিষেধ করা হয়েছে? 


115 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
মিকয়াসে হানাফিয়ত 


مق سحت rar‏ د لاک ں حاستر و اظر از احاء س 


چا ریہ SOL‏ 


اه ৫৮০১৮‏ مس سے ا 


Aw 


إعلام الاعلام‌پاتن هن وستان ALD Is‏ 
i ১‏ 2 پہاڈو ںکا اعلا نک Ex‏ بتروتتان دارالاسلام ليه 4 


لہ اذہاہن غلبا م پرہ ل مزال ييف صاحب r^‏ 1880 
এ ১৮০০০০৮০৮৮৫‏ . 


2৫ را جرب ساس يا دارا لا‎ bol!) 
زار دده نصار یکل ہیں یا میں و‎ ١ 


( سط اي Pr ALS‏ مکی ہیں ی تی ۽ جات پا تفیل ارس 


منوا جر وا 
داب سوال | Us‏ 
ارس ابام یط قالع گلا ٹر توا يم بسب تہ وتات دراوم 
ہے ہرگ دارا BY‏ ل دا را سفن لا کے دارا CLL er me‏ مم حلام او تین تی 
রি Loi thn VL»‏ هکره بان ا مھا نشرک Spe SP‏ چوں اور فوت اسلا ৮৮৫‏ 
Ci?‏ ری دب fed‏ اع رما مین کے نز دک BUSS‏ ےکر یہ پات مارم 
ين ابل اسلا بص وعي ری واذان ء انا ست ھن تباہما عدت ویر تم پیت بب per‏ لدان 
P-L. 2 fa‏ ماب رشاع miei cow ors ৭2০ ow.‏ 


ال صل Hoa‏ ےدارا لاہن نے ول شاب کب ان EAL LY Mee‏ 
SWI? 205 ১০০৫1 3c nea‏ رکا س کا سک دار١‏ رپ اور 
اه تست BI‏ حت پیر LISLE‏ د و كوا ৬১১ Cloke‏ کے ے دا hl‏ ا 2 
eae al‏ کے اط تا Si nae Lae Soot (পভ‏ | هومنو ن 
FAN OH 8০৮৯৮০৮৮০০৫ ents পা‏ پر امان 
0 سے نس وھ رر ے ہمت اس و تیا لزا 154 Sorbet‏ 
১০47৯29৮৮৬৫ ma‏ 


116 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


72 ৩৫৯৮০৪৪৪০৪৮ 
مولوى رضا عل خا لدنج دولوں جهال کے رضت فاص یش اپ‎ 
ےآ من یارب الان ل‎ ged رك كر افق مراب‎ 


SA 


Le tik Mii Oud مولا نا رضاعی خال کے شاگردو لك‎ iru 
مین نے‎ UU Brat drat كول رت تی زی کیک‎ Sunt 
apne He Bir Ferré tur کے ایک شا‎ Le آي کا ايزا استاد تایا‎ 
سعیدخال بت صیسح الايمان رد‎ bei CAL Sori كل ذال‎ Se 
نایاب ےگررضا‎ Sr يمان ردق بت الا یمان" کا‎ we تقويت الايمان" »شور ی‎ 
اکرو ور یر مولا ر‎ AL আচল ۹ PP Luis 
اود بی میں ہی‎ ste AIL يدل‎ AUSF bile Sle الہ بین قاور‎ 


نوی আলী খান‏ 23 
بر رر للا 


ام الما مولا نا رال خال جبيدعالم مل اور Linn Gp‏ سا تسا تھ 


يبل الق ابر زادىكق Le‏ ب تام راگ ےد سا هریت کے فلاف »سید Bole‏ 
title Lee‏ رن مول Seale AL‏ رانو لك غير 
ادرو کا ن ترام كرد ah PULL aL‏ کھت ے: 
৮৮৫ 4,০৮৫‏ رتم راز ک ہآپ( مولا رضا عل ) 
Uru OL 497৮8‏ -2-//450187 کے خلاف 
xx‏ ید Ce‏ ایک تین جاور ESL Se‏ 


117 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ما ی ناک heb‏ 73 
ارڈ سل لآب کے نام ےکانج ت۔ جزل پڑی کے برطانوی 
جزل ےآ بها رمک ےک انعا م يا سور هیقر رک ت کر 
ايخ مقصر م ل ئ بج رن كام د ہا۔ ج بآپ نے 4৬৯৬৫‏ 
فلاف SLB‏ لیا اگریزوں AML AL‏ 
تب ز نکر كي نكو چور یکر ل كوك لآب نے اسن 
ST pave ihe‏ کو ১:‏ 11 يناه كاد ب شب خون 
ارے لعفم د ےے ۱ 
SP VL GIT ৮৯৮‏ حصا ليا اور اپ یکر وق کے ؤر بيرق وام اور 
০1865828240 ৯6১৮৮/-৮/৬/০০৮৫০১/৮%‏ 
Ogre PL WE ০৮০৬৬৮০৬৮৮৬‏ وام نے ز بردست اث Mest‏ 


جذبءثهادت سے شا ISH,‏ باز زد نت 


اام الله كل ble‏ 

ايام ال اکی Ux drs‏ ےت گآ LHS‏ ےآ پک ر مک نے بر انام رکد تا 
Stax‏ کے جزل رین 05 کا کا اورت zh Ke tL‏ ای 
Wiel‏ کر ے .آپ پر مس مشغول عبادت بو بكر اللہ تیل Ai‏ ایو ینک رها 
کرد یارزو یرآ IIL‏ نے اپنے و لیک یآپ SAM sO‏ 
بای OL PCE‏ را پور POPE PIL‏ بت BOP x‏ 
اگمریزوں نے چا کے کے جرم شل امام الما کی چا تراد گر ی ۱۸۵-۵۸ لواب را پور 
سار زد لك مد دک یھی اس ے بطو رای مامام اتل ی Ses‏ ياست اور مر 


118 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


مولا كل خا کی حيات نیرت 94 
tier LS‏ کے وصال کے بح دآپ کے طف GAUL‏ ال دواعي تكو برق ار 
AG‏ بود دای تن brite Ben‏ کے ایی پارسیرشا PE‏ مار ہردئ CIPS‏ 
مولع ول ذال ب یلو یکتمیف“سرورالقلوب فی ذكر المحبوب“ حضرت نام سیر 
৮৫০১০৮০৬৯০৫‏ 

آپ اج و مرش دک كر انيتال /زت و اترام کے سات ھکر کے /৫ LUNE‏ 


নকী আলী খান need 
১৮৩০-১৮৮০ کآزادی‎ ay 
تق ۔آب نے ما‎ Pore BISA LOLS يلوك مقف‎ coe موا ع ی كل‎ 
بيب کوشاں‎ BEE ১41১ اتا رکو‎ Sz كل منت الف تک اور ار‎ ৮৫১৪৮ 
04,0 ےآ‎ LaLa روات او‎ BLL SST he 
: کیا۔اس باد ے یں چند+شا عق للحت ول‎ 
”مولا نا ر ضا عل ال ر الشرعلي گر بزوں كلاف لای‎ 
SS tir LAE كل‎ nix tole دی‎ 
৮১172 ৬4 وات ودبد بس ب تجراحا تھا۔آپ‎ 
يول کےخلاف جباد‎ Ai ر اللہ عل بھی‎ ehh tus 
بہت‎ tel مول ی نيا نك نر‎ yt 
UE 11 متام تھا اگ زول ظا فآپ‎ gs 
LU 
۔اھریزوں‎ Su کال ارس فكي ند سكعلا نے ایک جات‎ he كك‎ 


41 حیات اعلیٰ حضرت مصنفه:مولانا ظفرالدین بهاری مکنبه رضويهء کراچی ص‎ I 


$ FO لغه : جنده شاه 5 ناش :ا‎ \ 2 ১ 


119 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


95 ৬০১০৮৪০৮৬০৮ 
CULES نے دک فک ساد ریاس‎ Poe L SCTE فا تک‎ 


مول :ا رضا۴گ ال »لام حت نآ اوی :ی Unie‏ وى مولا ۲ ول ال پر لوی ,مولع 


شاو ات ہاش شام مول سی راص رہ ری بداب لىث م وی جزل Jobat‏ کےا ا ےک رای ناص 


طورق ل کر Leu‏ 

4 فلاف جر كيك اب یکو متا سب متنا مات‎ uz ال ار‎ Ft Us 
نالف ار سے مسلرافوں شل جبادكا جزل و ولول پیا‎ AGL Lele 
of و کرد‎ IHL nde Bi کیا ب ىكاجتبادكامياب وا زو ںول نوں‎ 


اش این عا او روا BUCKS‏ 

مول ی st cue‏ جیا یت او واو کا رتا مو کا ائزہ لیے وقت ال نشكا 
Soe‏ عبت ضرورى Ee‏ سک اتل اش UV‏ سے ے ولا انی عل خال ال بكث کے 
tae gti Serpe £6‏ کے ز بردست ارا كول LE‏ 
مولا اتن توتو ی ز مان SALE 66561877185 Db cB‏ کے 
اتاو اورا Poti‏ 7 ےک بل آهزف واشاع تک کا مک ے IL MAE‏ 
سای Bir Aer‏ تھے ۹874ء میس Cg Fr‏ بدایوں Et‏ اقناع د امکا نے 
مولا یرانق در bz,‏ 1۳ 190 )اورا را ہوا کے درمیان MES Ny POL‏ 
سبال )18817( دول to OL GF‏ ت Se OI‏ رہ اھ ی“ ے۲ م 
te‏ عکرادی_ ہنا روٹس اش اہن عا بھی زم es‏ ع مره جوحد ہے زر بح شآ لی وہ 


کات 
+ مشعل راہ مرتبه : عیدالحکیم اشر ف مطبوعه: كراج ى(باكستان) ص126 


AS م‎ ie Sk ০০৪ © ৬০০০৬ اف قلى 2ء‎ baat 12.730 لاتا اح‎ ۲ 


120 | ফাজিলে )۹ সমাচার ১ম খণ্ড 


আল-মাহাজ্জাহ 

4 
০০০৮৮৬১০৪৬৮‏ .باد راا لی کے یت ای 
رنه نذا .کبس فان درام 
ol‏ لد ٹ کان کل الام علرة رهن از ان[ رای را 
/////০/০/5//6% 74৯১784948৯‏ 


০/4%/০/০১/। نا‎ 
181 Jo 


1 vlad Nh Sordi hd io 


و ا চরিত,‏ 
زو یوب ات 
ار کاب برض ارات 


121 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ফতোয়ায়ে রেজভিয়া খণ্ড ১৮, AST ৫২৩ 


orr 


“Or ier diy 
و دو لیر اٹ اکا لہ نئل رورا ااا‎ (ONG 
تال راسلا اند ایت ادل رسب مرس لدابت‎ f 
৮ ذه‎ ۸ ৭ كاي ناشت ان لوك مشاہ ات ار ال‎ 7487 
44494 PB Suse wind دن تر‎ (ih pee word 
مين زاب یات‎ si" ریسفت رن(‎ 
بو )لقص‎ lytic سا‎ we شوب ملا راب برو‎ 
Pe بی زبوب اک راد كناو‎ Heh دی رايت رس وماس لان وا ےی‎ 
ہے‎ /১৮৮/০/,৭৫%/০/৮%/০৮//7 
bal میں‎ SBI ماس‎ te LVN مر سل ردان مگ رن امش‎ 


۱ جیا بی مر‎ Iv, 
هد باس مس بال یت اک کا اندر اسان‎ 


122 | ফাজিলে )۹ সমাচার ১ম খণ্ড 


196 THE ‘ULAMA OF FARANGI MAHALL 


to endorse colonial rule by receiving its honours or using its courts of 
justice. They are well represented by Hajji Abid Husayn, the first chief 
administrator of the institution. In the 1890s he opposed the expansion 
of the madrasa, regarding it purely as a local school rather than an 
instrument for the reformation of Islam on the subcontinent and 
beyond, and he was supported by most of the worthies of Deoband 
town, government servants, municipal commissioners, those in fact 
who made British rule work in the locality. He does not seem to have 
favoured the scripturalist reforming aims of the institution, nor was 
he particularly enthusiastic about the reformed and purified Sufism 
of Hajji Imdad Allah and the founders of the madrasa. His vision was 
local: his Islam was as he found it in the locality.” He seems to have 
much in common with the sajjadas of Allahabad’s Da’ira Shah Hajjat 
Allah, or those of the long-established shrines of the Punjab. The actions 
of one learned man, the very influential Ahmad Rada Khan (1855— 
1921) of Bareilly, present our conclusion yet more clearly. He was the 
foremost supporter of unreformed Sufism in India and sent out to the 
qasbahs and villages of northern India hundreds of pupils who preached 
the intercession of saints and other questionable Islamic practices. 
At the same time he supported the colonial government loudly and 
Vigo 0 arl, 3 t Movement, 
when he opposed Mahatma Gandhi, alliance with the-nationalist 
movement, and non-cooperation with the British. Adherence to local, 
custom-centred Islam, and opposition to internationally conscious, 
reformed Islam, seemed to go hand in hand with support for colonial 
rule.28 

Finally there are those ‘ulama and Sufis whose very willingness to 
tolerate British rule, for a time at least, must be construed as a form of 
support. Here we turn to the two great schools of northern India, those 
of Deoband and Farangi Mahall. The Deoband school, which was 
founded in 1867, grew directly out of the work of Shah Wali Allah and 
was the lineal descendant of the family madrasa, where reformist ideas 


278. Metcalf, “The Madrasa at Deoband: A Model for Religious Education in 
India’, Modern Asian Studies, ১01, 1, 1978, pp. 124-33. 

28Robinson, Separatism, pp. 269, 293, 325, 422; W.C. Smith, Modern Islam 
in India (London, 1946), pp. 294-5. 


123 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
ইসলামী বিশ্বকোষ 
আহমাদ রিদণ খান বেরেলবী ৫৭২ আহমাদ রিদ' খান বেরেলবী 


১৯২৭ খৃ. হইতে তিনি আবদু'ল-হাক' হামিদ, খালীল আদহাম প্রমুখের 
সঙ্গে জাতীয় পরিধদে rE প্রতিনিধি ছিলেন (তু. OM. ১৯২৭ ۷, পৃ. 
৪১৬, ১৯৩১ খু., পূ. ২২৭ এবং FETA বাকী, Encyclopedic 
bioguaphique de Turquie, ১. ১৯২৭ খু. পৃ. vb) | তিনি 
শেষ জীবনে অসুস্থতায় ۷۱۷ج‎ 

4148 s (১) নাওসাল-ইমিন্লী, 3۷, (১৩৩০ হি.), ২৬৫-২৬৭: 
(২) ইসমা'ঈল 213, তুৰ্ক তাজাদৃদুদ আদাবিয়্যাতী 19.79 
১৯২৫ খু. পৃ. ৫৬৭-৫৬৯; (৩) তানজশীমাতদান বেরী, ১৯৪০ ۹.۹۱۰ 
৩৫৮-৩৬৪; (8) "আলী জানিব, আদাবিয্যাত, ১৯২৯ খৃ., পৃ. ১৭১-১৭৪; 
(৫) & লেখক, چ‎ আদাবিয়্যাতি-এন্তোলোজিসী, ১৯৩৪ খৃ., পৃ. 
৯৮-১২০; (৬) বালকু'রনু যাদা 871 মুনতাখাবাত-ই বাদাই আদাবী, ১৩২৬ 
fe, পৃ. ৩৪৭-৫০; (4) Basmadjian, Essai sur l'histoire 
de la Litterature ottomanc, ১৯১০ ٩, পৃ. ২১৭; (৮) 
হু'সায়ন জাহিদ, Kagawlarim, ১৩২৬ f, পৃ. ২৫৯-২৯০; (৯) 
আহমাদ ইহসান, মাতবৃ'আ জাতিরা লারেম, ১৯৩০ ¥,, পৃ. ৭৬; (১০) 
WI. Gor-dliwskij, Ocerki po nowoy osmandkoy 
literaturie, FT ১৯১২ ¥., পৃ. ৭৬, ১০০; (১১) M. 
Hartmann, Unpolitische Briefe aus der Turkel 
(Der islamische Orient, 2%.), Leipzig ১৯১০ ۹ 8, 
4. ২৫২; (১২) ইবনু'ল-আমীন মাহ'মূদ কামাল, Son asir turk 
satrleri, ۷۹, (১৯৩৯ খু.)। ১৩৫৮-১৩৬২ হি; (১৩) রেশাদ আকরাম 
কুটী, আহমাদ রাসিম, হণয়াতী সেচ্মা পির ওয়া যাবীসেরী, ১৯৩৮ খু.; 
(১৪) ইবরাহীম আলাউদ্‌-দীন গেণবসা, তুর্ক মাশহুরলেরী এনসাইক্লোপে- 


দিসি, পৃ. ২৪; (১৫) নিহাদ সামী বানারলী রেসিমলী, তুর্ক আদবিয়াতী ۰ 


WAG, পৃ. ৩২৮-৩২৯; (১৬) এনসাইক্লোপেডিয়া অব ইসলাম (FA), 
শিরো, দ্র. (8. E. Siyavusgil কর্তৃক রচিত); (১৭) Suat 
Hizarci, Ahmed Rasim (Truk klasiklerizo), 
১৯৫৩ ¥. | 

W. Bjorkman (E.1.2)/ এ. এন. এম, মাহবুবুর রহমান ভূঞা 


আহমাদ রিদণ খান বেরেলবী (১৮১ رضا‎ =)! 
ا‎ আহনাফ' নামক নেতা ۹۲ 
জামা'আতের নেতা নামে বহুল আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব তাহার 
ফেরকা ভারতে ও পাকিস্তানে বেরেলভী ফেরুকা এবং বাংলাদেশে রেজবী 
গ্রুপ নামে আখ্যায়িত। তাঁহার জন্ম ভারতের উত্তর প্রদেশের বেরিলী শহরে 
১০ শাওয়াল, ১২৭২ ি/১৪ জুন, ১৮৫৬ খৃ. 1 পিতার নাম নাকী আলী খান 
ও পিতামহ রিদণ আলী খান, উভয়ে ধর্মীয় জ্ঞানে পারদর্শী ‘আলিম ছিলেন । 
মাতা আমন মিয়া, পিতা আহমাদ মিয়া এবং পিতামহ আহ'মাদ রিদা নাম 
রাখেন। তিনি নিজে আবদে মুসতাফা নাম ধারণ করেন। 


আহ'মাদু রিদণ খান অত্যন্ত শীর্ণদেহী, কৃষ্ণকায় এবং কর্কশভামী 
ছিলেন। তাঁহার 5۳5۳70 হাসনায়ন রিদণ খান তাহার লিখেন, 
প্রথমে তিনি অত্যন্ত গৌরবর্ণের ছিলেন। কঠোর সাধনা তাহার গাত্রবর্ণ 
পরিবর্তিত করিয়া দেয়। তাহার চেহারার জৌলুস নষ্ট হইয়া যায় (আ'লা 
হযরত বেরেলাবী, পৃ. ২০; হায়াতে আ'লা হযরত, পৃ. ৩৫; আল- 
বেরলবিয়যা, পৃ. ১৪)। 


তিনি প্রাথমিক শিক্ষা নিজ বাড়ীতেই মির্ষা গু'লাম আহমাদ ×۸. 
অগ্রজ মির্যা গু'লাম কণদির বেগ-এর নিকট এবং তারপর ধরনের 


বিদ্যা পিতা নাকী খানের নিকট অর্জন করেন (সাওয়ানিহ আ'লা হযরত, পু. 
৯৮-৯৯)। সামাদ আল-রাসূল শাহ-এর নিকট হাদীছ প্রভৃতি শাস্তে বুৎপত্তি 
অর্জন ও সনদ গ্রহণ করেন (১২৯৪ হি. আনওয়ারে রিপা, পৃ. ৩৫৬)। 
কিন্তু এই সংক্রান্ত ভাহার নিজের বর্ণনা হইতেছে, শাবান ১২৮৬/১৮৬৯ 
সালে তের বৎসর বয়সে আমার কিতাবী শিক্ষা অর্জন সমাপ্ত হয়। এদিন 
আমার উপর নামাযও ফরয হয় এবং আমি শরী'আতের বিধান পালনে 
মনোযোগী হই। 

১২৯৪/১৮৭৮ সালে আপন পিতাসহ তিনি হযরত শাহ আলে রাসূল 
মাহারবী (মূ. ১৮৮০ ঘৃ.)-এর নিকট গমন করিয়া ঝাদিরিয়া ۲ 
বায়'আত গ্রহণ করেন। পীর সাহেব প্রথম দর্শনেই তাহাকে ইজাযত বা 
খিলাফত দিয়া দেন। ১২৯৫ হি, প্রথমবার এবং ১৩২০ হি, দ্বিতীয়বার তিনি 
হজ্জ পালনের সৌভাগ্য অর্জন করেন। 

আল্লামা খালিদ মাহমুদ তদীয় গ্রন্থ সিরিজ মুতণলা'আয়ে বেরীলিয়াত- 
এর ১ থণ্ডের শুরুতে তাহার 7537 সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়া লিখেন 
এবং তাঁহার অনুসারিগণকে তাহা অনুসরণের তাকিদ দেন এইভাবে? 
“আমার দীন ও মাযহাব আমার গ্রন্থসমূহে বিধৃত । ইহার উপর কঠোরভাবে 
কায়েম থাকা অবশ্য কর্তব্য"(ওয়াসায়া শারীফ, পৃ. ৮)। এই দলের 


চিন্তাধারার মূল বিষয় তিনটি : (১) এই দলের অনুসারিগণ ব্যতীত অবশিষ্ট 
چپ سے‎ 


(২) ইংরেজদের বিরুদ্ধে উতিত প্রতিটি আন্দোলনের বিরোধিতাকরণ | 
(৩) গ্রামাঞ্চলে প্রচলিত প্রথাদি (রুসম ও রেওয়াজ) শার'ঈ 
দ্বারা সমর্থিত। 


আহ'মাদ রিদণ খানের প্রধান ও প্রথম টার্গেট ছিলেন দেওবন্দী সংগ্রামী 


*আলিমগণ। তিনি কুফরী ফতোয়ার অভিযান সর্বপ্রথম শুরু করেন ১৩১১ 
দি ভি সনত ক ও EE SAF 


উলামার সবচেয়ে বড় কুফরী হইতেছে, তাহারা ওহাবী ও গণায়র 
মুকণন্লিদগণকেও নিজেদের সহিত মিলিত করিয়া লইয়াছেন এবং তাহারা 
ইসমাঈল শহীদ দেহলাবীকে নিজেদের শ্রেষ্ঠ নেতারূপে বরণ করিয়া 
লইয়াছেন। অথচ তিনি অনেক কারণে তাহাদের চেয়েও বড় ۱ 
তাঁহার 'সাতু সুযুফিল হিন্দিয়া, আল-কাওকাবাতু'শ 98/977 প্রস্ততি পুস্তকে 
এই সব বক্তব্য রহিয়াছে (মুহণযারা বর মাওযু রিদাখানিয়ৎ, পূ. yo) | 
নাদওয়াতুল উলামার বিরদ্ধে আহমাদ রিদণ খানের এই একতরফা 
ফতোয়া এক দশক পর্যন্ত চলার পর তিনি দারু'ল.'উলূম দেওবন্দের 
বিরুদ্ধাচরণ শুরু, করেন এবং প্রকাশ করেন তাঁহার প্রথম দেওবন্দ বিরোধী 
ফাতাওয়া আল - মু'তামাদ আল-মুস্তানাদ (المعتمد المستند)‎ 
যাহাতে মাওলানা কাসিম মানুতবী, মাওলানা রাশীদ আহ'মাদ গাঙ্গোহী, 
মাওলানা আশরাফ “আলী থানবী (র) প্রমুখ দেওবন্দী “আলিম সম্পর্কে তিনি 
লিখিলেন £ 
يه ایسے كافر اكفريين جوکوئی ان کے کفر میں‎ 
. شك وشبه کر وه بھی قطعی كافر اور جھنمی هی‎ 
“ইহারা এমন চরম কাফির, যে ব্যক্তি তাহাদের কুফরীর ব্যাপারে 
সন্দেহ পোষণ করিবে সেও নিশ্চিত কাফির ও জাহান্নামী” (ফাতাওয়া 
রিদাবিয়া, পৃ. ৯০)। 
তিনি ধাহাদের কুফরী সম্পর্কে ফাতওয়া দিয়াছেন তাহাদের কয়েক- 
জনের নাম নিজে উদ্ধৃত হইল 4 


124 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


হাদাইক বখশিশ ৩য় খণ্ড, পষ্ঠা ৩৬ ও ৩৭ 


Pell 
ںی‎ 3 ১৮০2 


৮৮2‏ اس 


سا ثب ےڈ ناس RE‏ 
بره داد دیا Bh AA‏ 


شم ite‏ دان صبااب من بي | ۱ 
thous rr‏ ۱ | 


3 وا وںیءی؟ 
| مر به الو بر رخ نز 
oes ۱‏ 


داد رما سے د ৮০০‏ 
tA‏ مز فون بد ن ہیس لے 
ore re‏ یس امیس WS siege‏ 

লা رو‎ 


পা‏ کا 


125 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


ےہا نرح ر ars 77 at তা LEE‏ دا ار 
شرخآ ig‏ ا ر SORES‏ 
کیاد سے فاررع ict 1০০‏ ےد تم ۶ 
৫ ১৫৪০৮০৮০৫০০‏ موه 
زرد د هیا ضرال | |د امیا زه ذل ےب 
ررریتکے لے ق سے BELA MOS‏ وکو 


Pies, 


ڑا ا রং?‏ محر | 
৪294‏ وس اطم ا 
CEG‏ کن 
AW Lae ESI‏ 
Vs 2 a!‏ 2 ۳ مو ربو 24 


126 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


moms Se hut 
وشت‎ ০৮1 UF وق کی‎ 218 
the JIS وين‎ Te 


এ]‏ م سے be ৮৮৮5‏ | #وث 
৮৮‏ سد فؤر کی 
oF‏ بندول کے ول 08৬‏ سے با ৬5‏ 
2 با 6 بر تا کلم ہہ 
৮৫ ৮ ৮ x!‏ 48 با رش 
uF‏ وال را الا 5 ॥‏ 
Ye 2‏ مرا ৬৮4 Ke‏ 
১৮ &‏ ج رس عرش كا 
৮৮‏ آپ 9 thle 6৮‏ 
| ت ٤‏ ف )2 بر ۱6 
Uz‏ رضت A‏ شال > Let‏ 


127 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


Mufti Jashim Uddin 02101 لل‎ 
October 12 at 5:57 PM-@ 


জনাব মাও মুহাম্মদ আইনুল হুদা! সালামবাদ কালাম হচ্ছে, আপনার একটি ইলমি 
17٦٦ নযরে 7۹37 
মাওলানা সাহেব!) ১০ ইত্যাদি শব্দসমুহের ব্যবহার, অর্থ ও হুকুম সম্পর্কে 
আলিম সমাজ ভালো ভাবে জ্ঞাত। বিশ্লেষণের 7 تہ‎ 
আল্লাহর বাণী لانواخنني بدا سك‎ আয়াতে ১১এএর ব্যাখ্যায় মুফতি ইয়ার খান নামী 
রহ) লিখেছেন "۹7770111 71 
না 'এ اس‎ eal te کے‎ 
ساب ے9599‎ oo 87 
1177۱ যার লেখক আল্লামা ইসমাঈল হী রহ) 
67س سس‎ 
কি বলেছেন দেখি- 


رفي الاه تصريع بان 99808 )3 علبهم ১3১০৪‏ ثيره ثعالي معيوب ثير معصوم ون 


لعفي غالا | فقف ১‏ زد الال 


rota r erra tebe tener refer 
۹7۹۱ আপনি একবারের জন্যও বলেননি যে এর 7 
কারণ আপনি ইমোশনাল! 1 ইয়ার ধান নাঈম হয়ে থাকে, 
আমার বলার কিছুই CHOTA রুহুল বয়ানের লেখককে 1,7 
আপনার কোনো ইলমি 1611 
কাম্য। 


128 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


Î Maulana A. Mannan আব্দুশ শাইতান ÎÎ Maulana M. A. Mannan আব্দুশ শাইতান 
Tuesday at 6:15 pm 0 6 October at 1:24 ۵ 


877 


দ্বলালাহ্‌)'র সপ্রমাণ খন্ডন- 


বদ বাতন আর 
খবীসী,এদের সাথে যোগ 


AhlussunnahMedia 


পুস্তক সহসা বেরুচ্ছে-ইন 
শা-অগাল্লাহ। 01 


অনুবাদ মাওলানা আব্দুল মান্নানঃ 
VAST আলাইহিস সালাম"র মেয়ের মোহরঃ 


کال ار ৬৪৩৪‏ 
و এ ১0৬‏ ۴ ہی 


নিকট চাকুরী করবে (৭১); অতঃপর যদি পূর্ণ জা Di 
নিকট থেকেই (4a) এবং আমি তোমাকে ৪৮৩৩৬৮4১৪৬৮ 


কষ্টে ফেলতে চাইনা (৭৩)। অনতিবিলম্বে আল্লাহ্‌ 899১7 
ইচ্ছা করলে, তুমি আমাকে সদাচারীদৈর মধ্যে | 
পাবে (98) ۲ 


Mie SAI لے لاد درست پوس ا ی‎ wit 
2৩ رل لبا انام نعف ان‎ bib ال دياك‎ 
نے بی ترجہ‎ Sper PI آببت ے٢ سو ريا قصص‎ FREES 


LUBA LSA ت مآ‎ ANALG: sar by 
ot, 
ty 


پد یشان یی LISA‏ ابا آپ زس مر Sf‏ 


LL‏ کہ de‏ تون میں یا حت شرب یتلام بيت می 
yop’‏ لبنا ینا انز با ردح تا اديه براك بے ورت 
6৮৮4৮‏ دلبل ها ৩:৮৮ LALIT rahi‏ 


- gt 2 ৯ 


وضاحت دق Bln ০32 COE‏ ی نیت رز شر 


بہت س ےہوال وارد ہلریا PLE AL‏ ا سا بر Pete‏ 
شنت کی گام ০৮৫5 Let ted‏ 
৮৯‏ چا LE FAMOUS‏ برس پاس دواو ر یری زورک 
رودي ري 429[ ৮৮০০৫‏ ھی رتا ضرم تگرو) اوري ১২০০০‏ 


یں مف ت ہیں لیم بیت کا مله Cheah‏ 72 ۱ 

NIP Si‏ بھی امت بی شار ہلوگ متا پمرت جب یکاخ 
Whe ৮৮‏ دالوا مد جس وف ض تعیب ب بات 
০৮০০ 1৫4৮‏ تاور ہے اور نز يلو ىما تین ہی 
ESOS‏ 7س ہے ادرے نس تگزار یآ بوثو 
Ae tite,‏ سبك بی شا cle‏ جص ونقت بے 
فد تتم Li‏ ارك و یک LUST‏ ےکی کی < ملا. یضعت 
یڑ یک 2 اون جيك ہکا تا رن وما بط یپک نبیر 
کی گی رہہ ني سے ہہ ہبوت نا ع SP‏ انا ے اور وی 
کا ہا دهع اد رکا نہ os LL‏ بش کا feed‏ 
نا کے بع ہت جب بها سب میں ولو نات سے سبد ہر دنا 
واج بت سأك ر ےی ويا آروه <té Vi‏ ببس ریا 
اپ CLASSICAL‏ یم بی وہ حوالا ت وال تچ ير وار د 
وس بي ان سك جوا با G9I‏ د سےا سين سے بترم 
৫০1০৮‏ ١۶ل‏ صز تآ مرجم جروضا حت قراس - ہم 


ےکک فلات سبح صا حر همون ا بر ا یتر سے سك إل السك 

بر بمو نكم الا وہ الى جر با زی ہے اهرغلط سبارا AE‏ 
7- يشل قلط سے ۔ 

وال ل" ا سنا لار ت ۷ای حت ران LOA big ٣ار PU‏ 


ely 556 ০22৬‏ الشارم 
پا ৯৮৮০৮১০৮৮‏ عورت۳ لاوج ب گال ہکرسے اف تن apace Nh ১৫০‏ ا 
پا Int‏ ان تا eer le SPA PUL‏ سے ں ہلپ دی ددنائش ر ا 
B‏ ہو جات ہیں Sa‏ خیرا كثيرا এ ৫৫০০৮০৯৬৮৮৫ ১৮/৪০/৮৮৮০‏ 
ا 45৫6০25০০০4‏ خیرا Bese Sin Voc Ld‏ نے خی یھی رار رک 8 
SEB‏ رعواں قاکرہ: let Sangh sigs‏ ارم بھی رے اک دہ بڑے امک را ےکی مرک عا شروهن ٩‏ 
tanh &‏ واف ل (tLe‏ : 
ا ২7৮৮৫‏ ال سے “لوپ کہ رای عور کیک Sele Cet‏ عور تک نئي و مض 1 
& ے ا سکلویین جاور ست ب كل CA Met i Fel WL We‏ ہر کا جراد Sod‏ کا 
আসিনি 8‏ اس کے دوجواب ہیں “ايك ہک یما WIZ‏ دک ا زی ہے BEL‏ عرب بتراى 9 
B‏ موم زی کی يدول کے وار شين بلة ے "ای لے ال WIN,‏ رب تدای SH SMU‏ ناسود BEAM‏ 
ا ne‏ نش شک Soi pir‏ سرس يك ب اق ار یر ۶ رت فووا نوع يوخي ون و وار ث ان ل" ٹا 
Wetted) 3‏ ےکا ےو درست سے اب کی ا شیف يدوو ككل نے y -৮৮০//৮‏ 
৮০৩৫৬৮৭৬০০৩ ff‏ انس سے یم ASB Win‏ اورہے۔دد !پا 


تا hinge dye SAS 7৮‏ ور تکائ رٹ دا ی۷ا پاس ل اپ بھی نہیں نے کے دصرت شیب پا 
তন‏ 5:25 : 
Lec VS 74০49219248 3‏ خلاف ہے۔جواپ: مرک علیہ الملراة شیب | 
LOZ Sr &‏ شرب ات رو کاخ اھ او سے ری لوراس لئے انسوں نے GW‏ على ان أ 


4 USL aa. 
7 مکی ہک بورض فلا‎ LM مود كيالدر جہن یدگ‎ IV সপ آی تک مس فا حشنہ‎ be Sie af ا‎ 
4 ا فان کرهتموهن الان رونوں م فر کیا“ ایت مس گرا وم ہوتی ہے۔ جواب: انرو ںکازق تير‎ 
| ۷ یش تلاپ تسم ابیت ريدت مد مورت ہ کہ عورت‎ PITY | 
: ری مود ییاشگزاب‎ 225 F 
: SG طبارات بھی درس تكس اور سوا بھی‎ Mii fe bop L کال تقو کے‎ be? ۳ 
پت‎ LP رش لل تل‎ Sette ری مدال اپل یول ں اریہ عو رق‎ fer four দু 
: ار گر‎ PR eH رنف دا :ا‎ get "ف قلت اچھا لس‎ Bint ut : 
بات ماسب کر گر مان ہیا ند نيرك ا‎ led Naat نیدیع مک ہو‎ 

3 پر رک رہ VW Shas‏ رر ے: 


= কং 


132 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
কানযুল ঈমান - অনুবাদ কম্পেয়ার - সমাচার ১৯ - পূজা 


SALAS TN IES 


করীমের প্রচলিত অনুবাদ যদি গভীরভাবে দেখা হয়; তাহলে একা সৃষ্ট হয়ে উঠবে যে, অনুবাদ করার‏ جج 
ভালা আলায়হি ওয়াসাল্লামের ভরি শালীনতা যথাযথভাবে বজায় রেখেছেন কিনা‏ ووم অনুবাদক আল্লাহ্‌ ও ভার রসূল‏ 


| নিজেরাই এ কথার ফয়সালা করে নেন যে, কোন্‌ সঠিক, আদব বা শালীনতার অধিক নিকটবর্তী, আর কোন্টার ভিত্তি 
| বেয়াদবীর উপর স্থাপিত ও ভুল! বলাবাহুল্য, কোরআন করীমের যে কোন অনুবাদ কিংবা ব্যাখ্যাকে নিষ্লিখিত তুলনামূলক 
পর্যালোচনার নিরিখে পর্যালোচনা করলে সেগুলোর ভ্রান্তি কিংবা বিশুদ্ধিও সুস্পষ্ট হবে। 


' অনুবাদঃ 1 
و‎ (slits ران بات رم والا- (ثاه‎ 1১,21৮ 45০1 2 
{আরম্ভ আল্লাহ্র নামে, যিনি মহান দয়ালু, অতীব করুণাময়। -শাহ আবদুল কাদের! 

3 (Ent) د کے وال إن سے‎ SF نام اش‎ sot کنا هون‎ ১৯ 
(ক নাম সহকারে AE দাতা: দরালর । শাহ রী উদ্দীন 6, 
Tyee ایت د مکرنے واه ياد جار ري دا مک نا‎ bay 

(আর আল্লাহ্‌ অত্যন্ত দয়ালু, বারংবার দয়াকারীর নামে। -আবদুল মাজেদ দরিয়া আবাদী দেওবন্দী 

0 Gp ৫১৪৬১১।)-4:44১% ০৫০৮০4%০৫৮১।০% [১৯ 
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়; অতি দয়ালু | -আশরাফ আলী থানভী দেওবন্দী 
0 দাতা দয়ালু ইন্বরের নামে প্রবৃত্ত হইয়াছি। -গিরিশ চন্দ্র সেন 
0 (৮৪) _ 012) hp اشر نام سے شروع ۶ بہت‎ 
fee সামে rie, বনি পরম দয়াল, করুণাময় | “আ'লা হ্যরত ইমাম আহমদ রেযা খান (r আলায়হি) 
লক্ষ্যনীয় যে, سوہ‎ হযরত রাহ্মাতুললাহি আলায়হি ব্যতীত অন্যান্য অনুবাদক ener রাহমানির রাহীম'-এর অনুবাদ এভাবে 
করেছেন- "মার করছি আল্লাহর নামে" অথবা 'আরঙ আল্লাহর নাম সহকারে, "শুরু করিতেছি আল্লাহ্র নামে' ইত্যাদি সুতরাং 
খোদ্‌ অনুবাদকদের দাবী তাদের ভাষায়ই মিথ্যা প্রমাণিত হচ্ছে। কারণ, 7 %/৮+/৮ আরঃ করছি) 'ক্রিয়া' 
রাই অনুবাদ আরম্ভ করছেন: অথচ আল্লহ তা'আলার নাম দারা আরঙ করা উচিত ছিলো, যা শুধু আ'লা হযরতের অনুবাদেই 
পাওয়া যায় | অন্যসব অনুবাদে এ যেন 'বিসমিল্লায় গলদ'! 

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জনাব আশরাফ আলী থানভী সাহেব তার অনুবাদের শেষ ভাগে ' Ut * (হন) শব্দটারও 

সংযোজন করেছেন। (যা 'বিধেয়' সূচক পদ) তীর শাগরিদ ও ভক্তগণ জবাব দেবেন কি এখানে ۲ Us! (হন) কিসের অনুবাদ? 


দুই و2 و‎ 4 4 a4 site 
025223650৩1 ১৮০1৫, 


[সূরা ফাতিহা; আয়াতঃ 8|‏ 
۶ ی يست ১০১1১‏ ی 1১55০) _ Ab‏ اڈ অনুবাদঃ‏ 
ما P-L‏ واز أو برد a‏ (مشاه ول اسر ) رن 


[তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট থেকে সাহায্য চাই | -শাহ ওয়ালী উল্লাহ] 
0. (০৮) - دلگ بن‎ ৬৪০৮০৫০৫৪42 
জালন্ধরী] 


(আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই নিকট থেকে সাহায্য প্রার্থনা করি। -ফতেহ্‌ মুহাম্মদ 


133 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 
ASIEN A 0 


د ىعار hyd Lo‏ اوک ہی Ae wer‏ ( فا« رع Sepe hy‏ وج 

[তোমারই ইবাদত করি আমরা এবং তোমারই নিকট থেকে সাহাধ্য চাই আমরা। -শাহ রফী' উদ্দীন ও মাহ্‌মূদুল হাসান দেওবন্দী 
5 فو‎ whose ser | ےرنقواست‎ Gig UES مآ پیک عبار‎ 

[আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহাযোর দরখান্ত করিতেছি। -আশরাফ আলী থানভী দেওবন্দী 

5 (৩১১১৯) Lr ,او ری سے‎ tilde ৫52৫ 

[আমরা তোমারই এবাদত করি, তোমারই নিকট সাহায্য ط×۰‎ করিতেছি। -মওদুদীকৃত তাফ্হীমুল কোরআন] 

5 আমরা তোমাকেই মাত্র অর্চনা করিতেছি, এবং তোমার নিকটে মাত্র সাহায্য প্রার্থনা করিতেছি। -গিরিশ চন্দ্র সেন 

5۹ আমরা একমাত্র তোমারই ইরাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। -মা'আরেফুল কোরআন 

0 আমরা শুধু তোমারই ইরাদত করি; শুধু তোমারই ×7 প্রার্থনা করি। -আল কুরআনুল করীম, অনুবাদ, ইসলামিক 
ফাউণ্ডেশন বাংলাদেশ 1 3 
00১৮৬০৬৯৮০৫ sit ff 6 

[আমরা (যেন) তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি! -কান্যুল ঈমান, কৃত;আ+লা হযরত! 
লক্ষানীয় যে, সূরা ফাতিহা হচ্ছে- 'সূরাতু দ্দো'আ' (প্রর্থনা-সূরা)। 

দো"আ-এর মধ্যতাগে দো'আ বা প্রার্থনাসূচক বাকাই বলা হয়, বর্ণনাধর্মী বাকা বলা হয় না। কিনতু প্রথমোক্ত অনুবাদকদের অনুবাদে 
<6 অর্থই প্রকাশ পায়, দো'আ বা প্রার্থনা নয়। যেমন- ‘ইবাদত করি' ও *সাহাযা চাই'; কিন্তু আ'লা হযরত (রাহমাতুল্লাহি 
আলায়হি) "প্রার্থনা 7۳7 বচন দ্বারা অনুবাদ করেছেন। 


৮৪০ ৬ L > goes 3 2 
۽‎ ৮91 CB SCARS HE) 9৩০৪৪) ৩৩৪৯ 3 
سم ام تس لي سے کے ہے رو‎ 
: DE ১৪২ | ওত | صرَاط‎ 8520 1 
3 পাশ بے 2 هل د أت ”م جن ي‎ SF ভর ৬ my س چا‎ 3 
۲ OA 05৬৩ 1 
5 
4 


ينه Gs wt‏ ہیں کا 


সমাচার ২০ — আখেরী চাহার শঙ্কা 
মৌলবি আহমাদ রেযা খান বেরলবী - আহকামে শরীয়ত, পৃঃ ১৭৫ 


আহকাম-ই শরীয়ত ۲ - 4۷1 71 سے‎ coll 


প্রমাণিত আছে কি না £ এর উপর আমলকারী গুনাহগার হবে, না তিরক্ষারযোগ্য 
তাবে? কিল্লারিত বর্ণনা করুন প্রতিদান দেয়া হবে 
taza আখেরী চাহার “tara কোন ভিত্তি নেই । (হাদীস দ্বারা সাব্যস্ত না হলে 
তাকে ভিত্তিহীন বলা হয়-অনুবাদক)। ওই দিন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম 
আরোগ্য লাভ করার কোন প্রমাণ মিলে না বরং যে রোগে ওফাত শরীফ হয়েছে 
তার সূচনা সে দিন থেকে ধরা হয়। আর একটি হাদীসে মারফু এসেছে- اس‎ 
4225-4০-৯১ ارب اء من الشهتریوم‎ (এ মাসের শেষ বুধবার হচ্ছে ঘটমান 
অকল্যানের رم‎ আরো বর্ণিত রয়েছে হযরত সায়্যিদুনা আইয়ুব আলা নবীয়্যানা 
আলাইহিস সালাম ওয়াত তাসলীম ওই দিনই রোগাত্রলন্ত হয়েছিলেন। ওই দিনকে 
অশুভ মনে করে মাটির বাসন-কোসন ভেঙ্গে ফেলা গুনাহ। তা সম্পদ নষ্ট করা। 
প্রকৃতপক্ষে এ সব কথা-বার্তা ভিত্তিহীন ও অনর্থক। আল্লাহই সর্বজ্ঞ। 
(আ'লা হযরত রহঃ আখেরী চাহার یہ‎ সম্পর্কে সাধারণ লোকের মাঝে প্রচলিত 
ও কুধারণার বিরোধিতা করেছেন। তাও দলীলের ভিত্তিতে | তার বক্তব্যে 
প্রচলিত বরকতময় গোসল সম্পর্কে বিরূপ মন্তব্য পাওয়া যায় না।-অনুবাদক) 


মুফতী আহমাদ ইয়ার খান নঈমীঃ 

. ےج‎ জিন্দেগী-৪ 
আদিল নাকি سو سم‎ 0 
سس تا نے‎ ১১2 یتس‎ 
তারিখ রোগাক্রান্ত হন adic ও মাথার ব্যথা শুরু হয় এবং ১২ই রবিউল 
আউয়াল সোমবার পর্দার অন্তরালে চলে যান ۱ মাঝখানে কোন আরোগ্য লাভ 
করেননি । sean, ফাতিহা যখনই করা হোক না কেন, কোন ক্ষতি লেই, 
কিন্তু ঘরের 'বটিবাটি ভেঙ্গে ফেলা সম্পদের অপচয় CRE হারাম | রবিউল 


135 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


৬৮১১৭ 77‏ 
77১52‏ 
a‏ نپ نی وود لک 

NSE MY FS 
۷ 


را ری Lr‏ وضال کد دسا جر 
ریب دی را لكاب مدان Si 7৮৮‏ 
کے شب ما ui 22 Shit wt‏ 
من ا تقیقت را مدان( ہی یا ا ای 


ترتیب 
Bg, ZANL‏ ی 


136 | ফাজিলে বেরলভী সমাচার ১ম খণ্ড 


۹ 
SEL shy‏ ةكسم ذه کین 
৬ (৬৬‏ یا لانت ری ین ENGI‏ 
من کیرات ر کی اردان لے ১৪৬৮০৮০০০৮7 HIG‏ 
Lett Ltt‏ لٹ اددع لكر یکر 
DIAL Legs DIL eos‏ سد دو نک ورتم وضو 
ENING‏ نکی مک Abert‏ بتري ہیا مضع لك 
Cid a‏ تھا۔ 


AES TE 


کیره در SE yup‏ دصري کدی وترنزى و 
باد د ی دک کرو سا یاز ادیال ک میاق د 
Vinee‏ می بان سے تار ادر 
كباب ياست ৮6০১৮‏ کےا با ےار ںہ 
قوف سے عن ارو دح ونان کہ لاہ باس ےکس اض مورت بر 
Pierre fens‏ ری نید طاق ادر فا 7 
৮৮৫৬৮০৮০৮৮০‏ فا رترت ےو پول ۷پم ضر 
bo‏ ترما ں کین پا رورت کی BSG”‏ د بنا یدگ 


MA vse‏ لريب 


Krein Gratiot 
eds 


